Ul 


I 


কুরআন পড়ো 
জীবন গড়ো 


ISBN 984-645-016-8 


আবদুস শহীদ নাসিম 


বর্ণালি বুক সেন্টার 


https://archive.org/details/@salim_molla 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো 
আবদুস শহীদ নাসিম 


বিবিসি প্র :০০৭ 
ISBN : 984-645-016-8 


© Author 


প্রকাশক 
সা'দ বিন শহীদ 
বর্ণালি বুক সেন্টার 


পরিবেশক 

শতাব্দী প্রকাশনী 

8৪৯১/১ মগবাজার ওয়ারলেস্‌ রেলগেইট, ঢাকা 
ফোন : ৮৩৩১৮০৩, ০১৭৫৩৪২২২৯৬ 
ই-মেইল : shotabdipro@ yahoo.com 


প্রকাশকাল 
প্রথম প্রকাশ : মার্চ ১৯৯৮ 
পঞ্চম মুদুণ : ফেব্রুয়ারি ২০১৪ 


মুদ্রণ 
আল ফালাহ প্রিন্টিং প্রেস 


মূল্য £ ৭৫.০০ টাকা মাত্র 


QURAN PORO JIBON GORO (Read Quran Build Your Life) By 
Abdus Shaheed Naseem, Published by Saad Ibn Shaheed, Bornali Book 
Center, Distributor: Shotabdi Prokashoni, 4911/1 Moghbazar, Dhaka. 
Phone : 8331803, 01753422296, E-mail: shotabdipro@yahoo.com. Ist 
Edition : March 1998, Sth Print : February 2014. 


Price Tk. 75.00 Only. 


Wwww.icsbook.info 


জীবন ধারনের জন্যে প্রয়োজন আলো বাতাস পানি খাদ্য । 
মানুষের সৃষ্টা মহান আল্লাহ জীবন ধারনের এসব উপকরণ 
প্রাকৃতিকভাবেই মানুষের জন্যে ব্যবস্থা করে রেখেছেন । কিন্তু 
মানুষ নিজের অজ্ঞতার কারণে যখন জীবন ধারনের এসব 
উপকরণকে দূষিত কলুষিত ও অপরিচ্ছন্ন করে ফেলে, তখন 
মানব সমাজে নেমে আসে রোগ ব্যাধি ও অশাস্তি । তাই সুস্থ 
জীবনের জন্যে প্রয়োজন বিশুদ্ধ অনাবিল আলো বাতাস পানি 
খাদ্য । 

এতো গেলো সুস্থ জীবনের কথা । কিন্তু সুন্দর ও সফল জীবন 
গড়ার উপায় কি? আর কি উপায় সুখ ও শাস্তির সমাজ গড়ার? 
নিশ্চয়ই সবাই বলবেঃ জ্ঞান, জ্ঞান, জ্ঞান! হ্যা, অবশ্যি কেবল 
জ্ঞানার্জনের মাধ্যমেই তুমি গড়তে পারো সুন্দর জীবন আর 
শাস্তির সমাজ । 

মানুষের জ্ঞান সীমিত । মানুষ তার সীমিত ও অপূর্ণ জ্ঞান দিয়ে 
জ্ঞান রাজ্যকে দূষিত ও অপরিচ্ছন্ন করে ফেলেছে । প্রকৃত 
জ্ঞানের মালিক মহান আল্লাহ্‌ । তিনি দয়া করে সুন্দর সফল ও 
শ্ৰেষ্ঠ জীবন গড়ার জন্যে মানুষের কাছে সঠিক জ্ঞান 
পাঠিয়েছেন। সেটি হলো ‘আল কুরআন’ । আল কুরআন 
আল্লাহর বাণী । এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে সুন্দর 
সফল ও শ্রেষ্ঠ জীবন গড়ার গাইড বুক । শাস্তি ও সমৃদ্ধির 
সমাজ গড়ার হাতিয়ার । অনাবিল জ্ঞানের উৎস । 

আমাদের এ বইটি আল কুরআনেরই সঞ্চিতা ও গৌরব গাঁথা । 
এ বই তাদের জন্যে, যারা আল কুরআনকে জানতে চায়, 
বুঝতে চায় ও ভাবতে চায়। এ বই তাদের জন্যে, যারা 
আল্লাহর কিতাবকে জানতেও চায়, মানতেও চায়। এ বই 
সেইসব দুঃসাহসী বীর নওজোয়ানদের জন্যে, যারা জীবন 
মরণ শপথ নিতে পারে আল কুরআনকে জীবন গড়ার গাইড 
বুক আর সমাজ গড়ার চালিকা শক্তি হিসেবে গ্রহণ করার । 


শহীদ নাসিম 
৫ মার্চ ১৯৯৮ ইং 


Wwww.icsbook.info 


€@ কুরআন পড়ো জীবন গড়ো 


১. মানুষ শ্ৰেষ্ঠ জীব 

২. মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? 
৩. মানুষ আল্লাহর খলিফা 

8. আল্লাহর পুরস্কার ও শাস্তি 
৫. আমাদের সিদ্ধান্ত নিতে হবে 


৬. আল্লাহর আদেশ নিষেধ জানার উপায় কি? 


৭. পড়তে হবে আল কুরআন 


@ জানো কুরআন মানো কুরআন 


১. কুরআন কি? 

২. আল কুরআনের গুণবাচক নামসমূহ 
৩. কুরআন সম্পর্কে কয়েকটি জানার বিষয় 
8. কুরআনের আহ্বান (€558€) কি? 
৫. আল কুরআন সম্পর্কে কয়েকটি হাদীস 
৬. কুরআন পড়ার আদব 

৭. কুরআন বুঝার উপায় কি? 


€ এসো পড়ি আল্লাহর বাণী 


® আল্লাহ 

€ আল্লাহর কোনো শরীক নাই 
€ ঈমান আনার পূর্বশর্ত 

® তোমরা ঈমান আনো 

€ সত্যিকার মুমিন কে? 

® দাসতৃ্‌ করো আল্লাহর 

€ আনুগত্য করো আল্লাহ ও রসূলের 
€ আল্লাহকে বানাও প্রিয়তম 
@ ভয় করো আল্লাহকে 

€ অনুসরণ করো রসূলের আদর্শ 
@ ইহসান করো মা-বাবার প্রতি 


Wwww.icsbook.info 


€ দু'আ করো মা-বাবার জন্যে 

€ পবিত্র পরিচ্ছন্ন থাকো 

® আশন্লাহর কিতাব মানো আল কুরআনকে 
€ কুরআন আল্লাহর কিতাব হবার চ্যালেঞ্জ 
€ কুরআন ভারসাম্যপূর্ণ কিতাব 

€ শাত্তি ও সত্যের পথ দেখায় কুরআন 


6 কুরআন থেকে উপদেশ নেয়ার কেউ আছে কি? 


® ইসলাম আল্লাহর দীন 

® ইসলাম পূর্ণাংগ দীন 

€ ইসলাম ছাড়া অন্য দীন চলবেনা 
মানুষ ছাড়া সবাই মানে আল্লাহর দীন 
@ দীন বিজয়ী করতে এলেন নবী 

6 প্রতিষ্ঠা করো দীন 

€ কায়েম করো সালাত 

@ নামায পড়ো আল্লাহর জন্যে 

@ নামায না পড়ার শাস্তি জানো? 

€ অলস ও লোক দেখানো নামাযী মুনাফিক 
@ নামাযের সুফল শুনো 

€ নামায শেষ করে বেরিয়ে পড়ো 

€ সালাত কায়েম করো যাকাত প্রদান করো 
€ কারা পাবে যাকাত? 

@ যাকাত পরিশুদ্ধ করে 

€ রোযা রাখো রমযান মাসে 

€ হজ্জ করো আল্লাহর জন্যে 

€ দান করো আল্লাহর পথে 

€ দানের প্রতিফল কতো প্রচুর! 
ত্যাগ করো শয়তানের কাজ 

€ হারাম জিনিস খেয়োনা 

® হালাল ও পবিত্র জিনিস খাও 

€ পানাহার করো অপচয় করোনা 


Wwww.icsbook.info 


€ খাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো 
€ আল্লাহর নামে পড়ো 

€ জ্ঞান অর্জন করো 

€ জ্ঞানী আর অজ্ঞ সমান নয় 

€ ড্ঞানীরা পাবে উচ্চ মর্যাদা 

€ জ্ঞানীরা আল্লাহকে ভয় করে 

€ সত্য জ্ঞান অর্জন করো 

€ যে বিষয়ে জ্ঞান নেই তা করোনা 
@ সুন্দর কথা বলো 

€ উত্তম আচরণ করো 

€® ভালো কাজের ক্ষমতা শুনো 

@ সুন্দরের বিনিময় সুন্দর 

মন্দ হবে ভালো 

€ মন্দের বিপরীতে ভালো করো 

€ ভালো কাজের প্রতিদান দশগুণ 
€ দয়া করো সর্বজনে 

€ দয়ার প্রতিদান দয়া 

€ উত্তরাধিকার পাবে ছেলে মেয়ে সবাই 
€ সুবিচার করো 

€ সত্য কথা বলো 

€ সোজা কথা বলো 

6 ন্যায় কথা বলো 

@ অংগীকার পূর্ণ করো 

€ মাপে কমবেশি করোনা 
আত্মীয় ও গরীবদের অধিকার দাও 
€ বাজে খরচ করোনা 

€ যিনা ব্যভিচার করোনা 

@ মানুষ হত্যা করোনা 

€® অহংকারী হয়োনা 

6 বিদ্ুপ করোনা 


Wwww.icsbook.info 


€ বেশি বেশি সন্দেহ করোনা 

€ দোষ খুঁজোনা গীবত করোনা 

€ সফল হবে কারা? 

€ ফেরদাউসের মালিক হবে কারা? 
® আল্লাহর প্রিয় বান্দা কারা? 

€ কোমল ব্যবহার করো 

€ আল কিতাবকে আঁকড়ে ধরো 
€ দলবদ্ধ থাকো, দলাদলি করোনা 
€ মুসলিম উ্মাহ্র দায়িত্ব কি? 
€ আল্লাহর আইনে ফায়সালা করো 
€ পৃথিবীতে অশাস্তির কারণ কি? 
€ শুদ্ধতা অর্জন করো 

€ যে ব্যবসায় লোকসান নেই 

€ উপদেশ দিয়ে চলো 

€ পরকালের সংকল্প করো 

€ জানাতের গুণাবলী অর্জন করা 
ও মুমিনরা ভাই ভাই 

€ মুমিন ছেলে মেয়ের দায়িত্ব 

€ মুমিনদের অভিভাবক আল্লাহ 
€ মুমিনরা আল্লাহর সাহায্য পাবে 
® আল্লাহর সাহায্য পাবার শর্ত 
€ মুমিনদের জন্যে আল্লাহর ওয়াদা 
€ ঈমান ও আল্লাহভীতির সুফল 
€ আল্লাহর অলী কারা 

€ সম্মানের প্রতীক আল্লাহর ভয্প 


€ আল্লাহর সত্ভুষ্টিকে জীবনোষ্দেশ্য বানাও 


€ মুমিনের জান মাল আল্লাহর 
€ মানুষকে আল্লাহর দিকে ডাকো 
€ নবী আল্লাহর দিকে ডাকতেন 
€ জিহাদ করো আল্লাহর পথে 


Wwww.icsbook.info 


€ শহীদরা অমর 

€ কেউ কারো বোঝা বইবেনা 

€ আল্লাহকে ডাকো 

€ আল্লাহর উপর ভরসা করো 

€ এগুলো কেবল আল্লাহর জানা 

€ আল্লাহর কাছে আত্মসমর্পণ করো 
® নেক আমলই কাজে আসবে 

€ আপনজনদের বাঁচাও 

® আল্লাহভীরুদের বন্ধু বানাও 

® জীবন মৃত্যু আল্লাহর সৃষ্টি 

€ জীবন কি 

€ মরতে হবে সবাইকে 

€ কখন মরবে? 

€ আল্লাহর হুকুম অমান্যকারীদের মৃত্যু 
€ আল্লাহর হুকুম পালনকারীদের মৃত্যু 
€ দোযখে যাবে কারা? 

€ জানাতে কারা যাবে? 

@ বাবা মার সাথে জান্নাতে চলো 

€ সপরিবারে জানাতে চলো 

@ নিজের পরিবর্তন নিজে করো 

€ পরকালে সাফল্যের চেষ্টা করো 
6 জাহানাম থেকে বাচার উপায় কি? 
€ দৌড়ে এসো জান্নাতের পথে 

€ আখিরাতের আবাসই উত্তম 

€ দু'আ করো আল্লাহর কাছে 


Wwww.icsbook.info 


@ মানুষ শ্ৰেষ্ঠ জীব 

মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে অনেকগুলো ছায়াপথ । আবার একেকটি 
ছায়াপথে রয়েছে কোটি কোটি নক্ষত্র । সূর্য একটি নক্ষত্র । খৃহ, উপখৃহ, 
ধূমকেতু, খৃহাণুপুঞ্জ ইত্যাদি নিয়ে সূর্যের জগত । সূর্যের এই জগতকে বলা 
হয় সৌরজগত । পৃথিবী সৌর পরিবারের একটি গ্রহ ৷ 

মানুষ পৃথিবীর একটি প্রাণী । এই পৃথিবীতে রয়েছে অসংখ্য প্রাণী, 
অসংখ্য জীব-জত্তু, আল্লাহ্‌র অসংখ্য সৃষ্টি । মানুষ অন্যান্য প্রাণী ও জীব- 
জন্তুর মতো নয়। মহান সৃষ্টা আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে অন্য সকল 
প্রাণী ও জীব-জভ্তুর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন । তিনি মানুষকে $ 

১. জ্ঞান দান করেছেন । 

২. বিবেক বুদ্ধি দিয়েছেন। 

৩. চিন্তা শক্তি দিয়েছেন, উদ্ভাবনী ক্ষমতা দিয়েছেন। 

8. কথা বলতে শিখিয়েছেন । 

৫. সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। 

৬. সত্য মিথ্যা, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের মধ্যে তারতম্য করার 
ক্ষমতা দিয়েছেন। 

৭. বিবেচনা করা ও সিদ্ধান্ত খৃহণ করার শক্তি দিয়েছেন। 

৮. ইচ্ছা শক্তি ও ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। 

৯. দুটি প্রবৃত্তি দান করেছেন- কুপ্রবৃত্তি ও সুপ্রবৃত্তি । 

এভাবে আল্লাহ তা'আলা পৃথিবীতে মানুষকে তার শ্রেষ্ঠ সৃষ্টি বা 
আশরাফুল মাখলুকাত বানিয়েছেন । তুমি কি জানো তিনি কেন. মানুষকে শ্রেষ্ঠ 
বানিয়েছেন? 


@ মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? 


হ্যা, তিনি মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে । তিনি 
বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে । ইবাদত 


Wwww.icsbook.info 


১০ কুরআন পড়ো জীবন গড়ো 
মানে কি জানো? ইবাদত মানে- আনুগত্য করা, হুকুম পালন করা, নত ও 
বিনীত হয়ে থাকা, দাসত্ব ও গোলামি করা । অর্থাৎ তিনি মানুষকে তার 
আনুগত্য করার জন্যে, তার হুকুম পালন করার জন্যে, তার কাছে নত ও 
বিনীত হয়ে থাকার জন্যে এবং তারই দাসত্ব ও গোলামি করার জন্যে সৃষ্টি 
করেছেন। 

আগেই বলেছি, আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন, 
কুপ্রবণতা সুপ্রবণতা দিয়েছেন এবং বিবেচনা ও সিদ্ধান্ত শক্তিও দিয়েছেন। 
ফলে, তিনি মানুষকে যা করার জন্যে সৃষ্টি করেছেন, তা করতে বাধ্য করে 
দেননি । অন্য সকল প্রাণী ও জীবজজ্তুকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তা 
করতে বাধ্যও করে দিয়েছেন। মানুষকে তিনি বাধ্য করেননি । মানুষকে যে 
উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মানুষ তা করবে কিনা, সেটা তার ইচ্ছার উপর 
ছেড়ে দিয়েছেন। সেটা তার বিবেচনা ও বিবেক বুদ্ধির উপর ছেড়ে 
দিয়েছেন। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার নিজের উপর ছেড়ে 
দিয়েছেন। . 

এখন আমি কি করবো সেটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে । আর তুমি? 
হ্যা, তুমি কী করবে সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। 

আলীর বয়স দশ বছর । প্রিয় নবী আলীকে বললেন, তোমাকে আল্লাহ 
সৃষ্টি করেছেন তার হুকুম পালন করার জন্যে । এখন তুমি কি করবে, সে 
সিদ্ধান্ত তুমিই নাও ৷ আলী নিজের সিদ্ধান্ত নিজেই নিলেন। 

তিনি আল্লাহর হুকুম পালন করতে শুরু করলেন । ফলে তিনি নিজেকে 
আল্লাহর একজন শ্রেষ্ঠ গোলাম ও দাস হিসেবে গড়ে তুলতে সক্ষম হন । 

মানুষের মর্যাদা যে অন্যসব প্রাণী ও জীব জন্তুর চেয়ে শ্রেষ্ঠ- এটাও 
তার একটা কারণ । অন্যসব প্রাণী ও জীব-জত্তু আল্লাহর দাসত্ব করে বাধ্য 
হয়ে । আর মানুষ আল্লাহর হুকুম পালন করে নিজের ইচ্ছা, নিজের বিবেক 
বিবেচনা ও নিজের সিদ্ধান্তে । তাই মানুষ আল্লাহ্র শ্রেষ্ঠ সৃষ্টি । 

মহান আল্লাহ বলেছেন, যে মানুষ আল্লাহর দাসত্ব করে, সে সৃষ্টির 
সেরা জীব । আর যে মানুষ নিজের আত্মার দাসত্ব করে, সে পশুর চাইতেও 
অধম । এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আল্লাহর দাস হবে, 
নাকি নিজের নফসের দাস? 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১১ 
€ মানুষ আল্লাহর খলিফা 


এবার শুনো একটি আনন্দের খবর । তুমি কি জানো সে খবরটা কি? 
সেটা হলো, আল্লাহ মানুষকে শুধু তার দাস বানিয়েই খুশি নন, সেই সাথে 
তিনি মানুষকে তার খলিফাও বানিয়েছেন খলিফা মানে কি জানো? খলিফা 
মানে প্রতিনিধি যিনি মালিকের পক্ষ থেকে মালিকের দেয়া দায়িত্ব পালন 
করেন, তিনি মালিকের প্রতিনিধি । আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হবার 
মর্যাদাও দিয়েছেন। 

তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য ও দাসত্ব করাটাই 
আমাদের সৃষ্টির উদ্দেশ্য । আর আল্লাহর প্রতিনিধিত্ব করাটা আল্লাহর পক্ষ 
থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব । আয়েশা আমাকে জিজ্ঞেস করেছিল, 
মানুষ আল্লাহর খলিফা হিসেবে কী দায়িত্ব পালন করবে? তাকে আমি 
কথাটা এভাবে বুঝিয়ে বলেছিঃ 

দ্যাখো, তুমি নিজে জীবনের সকল কাজে আল্লাহর হুকুম পালন করবে, 
ভারই আনুগত্য করবে, তার ইচ্ছা ও সম্ভুষ্টি মাফিক সব কাজ করবে, তার 
নিষেধ করা সব কাজ ত্যাগ করবে, ভার অসন্তুষ্টির পথ পরিহার করবে এবং 
সকল ব্যাপারে তার রসূলকে (সা) অনুসরণ করবে- এটাই হলো তোমার 
ইবাদত বা আল্লাহর দাসত্ব ও গোলামি । 

অপর দিকে তুমি তোমার ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী, 
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ও সকল মানুষকে আল্লাহর 
হুকুম পালন করার আহ্বান জানাবে, তাদেরকে আল্লাহর আনুগত্য ও দাসত্ব 
করতে বলবে, আল্লাহর সম্ভুষ্টির পথে চলতে বলবে, আল্লাহর নিষেধ করা 
কাজ কর্ম পরিত্যাগ করতে বলবে এবং আল্লাহর রসূলের আনুগত্য ও 
অনুসরণ করতে আহবান জানাবে । পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমাজ ও 
রাষ্ট্রের প্রতিটি অংগকে আল্লাহর বিধান মুতাবিক গঠন ও পরিচালনা করবে, 
আল্লাহর ইচ্ছা মাফিক গড়ে তুলবে ও পরিচালনা করবে । এটাই আল্লাহর 
খলিফা বা প্রতিনিধি হিসেবে তোমার দায়িত্ব । 

সহজ কথায় আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের মূল কাজ দুটি । 
একটি হলো, ইবাদত আর অপরটি হলো, খিলাফত । অর্থাৎ তীর দাসত্ব করা 
ও প্রতিনিধিত্ব করা । তুমি নিজে আল্লাহর হুকুম পালন করবে, তাঁর দাসত্ব 
করবে ও তার সন্তুষ্টির পথে চলবে- এটা হলো ইবাদত । আর অন্যদেরকেও 


Wwww.icsbook.info 


১২ কুরআন পড়ো জীবন গড়ো 

আল্লাহর হুকুম পালন করতে, তার দাসত্ব করতে এবং তার সন্তুষ্টির পথে 
চলতে আহ্বান জানাবে, এছাড়া সমাজ ও রাষ্ট্রকে তার বিধান মাফিক গড়ে 
তুলবে ও পরিচালনা করবে- এটা হচ্ছে খিলাফত । 


@ আল্লাহর পুরস্কার ও শাস্তি 

আল্লাহর ইবাদত ও খিলাফতের দায়িত্ব পালন করার জন্যেই আল্লাহ 
মানুষকে সৃষ্টি করেছেন। যে ব্যক্তি এ দুটি দায়িত্ব পালন করে, সে-ই 
মুসলিম ৷ আল্লাহ তা'আলা মুসলিম পুরুষ ও মহিলাদের জন্যে তৈরি করে 
রেখেছেন মনোরম বেহেশ্ত । সেখানে তিনি তাদের জন্যে এমন সব স্থায়ী ও 
আকর্ষণীয় সামগ্রী তৈরি করে রেখেছেন, যা পৃথিবীতে কোনো মানুষ কখনো 
দেখেনি, কখনো শুনেনি, এমনকি কল্পনাও করেনি । 

অন্যদিকে যারা আল্লাহর দাসত্ব ও প্রতিনিধিত্বের কাজ করবেনা, অর্থাৎ 
তার দাস ও খলিফা হিসেবে জীবন পরিচালনা করবেনা, তিনি তাদের জন্যে 
তৈরি করে রেখেছেন জাহারাম ৷ সেখানে চিরদিন তারা আগুনে পুড়বে। 
এছাড়াও সেখানে রয়েছে নানা রকম যন্ত্রণাদায়ক শাস্তি । 


€@ আমাদের সিদ্ধান্ত নিতে হবে 

আমাকে, তোমাকে এবং আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা 
যেনো জাহান্নামের পথে না চলি, আমরা যেনো না চলি আল্লাহর অসম্তুষ্টির 
পথে । বরং, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মালিক ও মনিব 
মহান আল্লাহর পথে চলবার, তার আনুগত্য ও দাসত্বের জীবন যাপন 
করবার, তার খলিফা হিসেবে দায়িত্ব পালন করবার এবং সদা সর্বদা তার 
সন্তুষ্টির ছায়াতলে জীবন অতিবাহিত করবার । সিদ্ধান্ত নিলে তো? 

হ্যা, আমাদেরকে তো সিদ্ধান্ত নিতেই হবে । কারণ আমাদের মহান সুষ্টা 
আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, যে বিবেক বুদ্ধি দিয়েছেন, যে 
চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা দিয়েছেন, সত্য মিথ্যার মধ্যে তারতম্য করার 
যে ক্ষমতা দিয়েছেন এবং বিচার বিবেচনা করে সিদ্ধান্ত করার যে শক্তি 
দিয়েছেন- এসব কিছুকে যুক্তির উপর দাড় করালে আমরা একটি সিদ্ধান্তই 
পাই । সেটা হলো, আমাদেরকে অবশ্যি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের 
মালিক, মনিব, প্রতিপালক মহান আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা উচিত, 
ভীর হকুম ও বিধানের ভিত্তিতে জীবন যাপন করা উচিত আমাদেরকে 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১৩ 
কিছুতেই তাঁর হুকুম অমান্য করা উচিত নয় । কিছুতেই তার অসস্তূষ্টির পথে 
চলা উচিত নয়। সব সময় কেবল তার সন্তুষ্টির পথেই আমাদের চলা 
উচিত । তীর দাসত্ব ও প্রতিনিধিত্বের জীবনই আমাদের জন্যে প্রকৃত সস্বান, 
কল্যাণ ও সাফল্যের জীবন । - তোমার বিবেক কি একথা বলেনা? 


€ আল্লাহর আদেশ নিষেধ জানার উপায় কি? 

এবার নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছে করছে, কিভাবে জানা যাবে 
আল্লাহর সত্ভুষ্টি ও অসন্তুষ্টির পথ? আমরা কিভাবে জানবো, কী কাজ করলে 
আল্লাহ খুশি হবেন? আর কী কাজ করলে তিনি বেজার হবেন? কী তার 
হুকুম? কী তীর বিধান? কি তার আদেশ? কি তার নিষেধ? কিভাবে করবো 
আমরা তার দাসত্ব? 

এ প্রশ্নগুলো খুবই স্বাভাবিক প্রশ্ন । এগুলো জানা থাকা খুবই জরুরি। 
তবে শুনো! | 

মানুষকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছা, সমষ্টি অসভ্তুষ্টি এবং তার বিধান ও 
হুকুম জানাবার জন্যে তিনি এক সুন্দর অনুপম নিয়ম করেছেন । সেই মানব 
সৃষ্টির প্রথম থেকেই তিনি মানুষের মধ্য থেকে কিছু লোককে বাছাই করে 
নবী রসূল নিযুক্ত করেছেন। নবী মানে ‘সংবাদ বাহক’ আর রসূল মানে 
‘বাণী বাহক’ ৷ এই নবী রসূলদের মাধ্যমে তিনি মানুষকে তার সম্তুষ্টি ও 
অসম্তুষ্টির পথ এবং তার হুকুম ও বিধান জানিয়ে দিয়েছেন। 

হযরত মুহাম্মদ (সা) আল্লাহর সর্বশেষ নবী ও রসূল । তার পরে আল্লাহ্‌ 
পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেননা । মানুষকে সঠিক পথ প্রদর্শনের 
জন্যে আল্লাহ তার প্রতি আল কুরআন নাযিল করেছেন। আল কুরআন 
আল্লাহর অকাট্য বাণী । মানুষ কোন্‌ পথে চললে আল্লাহ্‌, খুশি হবেন? 
কিভাবে মানুষ আল্লাহর দাসত্ব ও গোলামি করবে? কিভাবে আল্লাহর 
পছন্দনীয় জীবন যাপন করবে? কি তার হকুম? কি তার বিধান? কিভাবে 
লাভ করা যাবে তার ক্ষমা? কিভাবে পাওয়া যাবে জান্নাত - চির সুখের 
বেহেশৃত? কিভাবে বাচা যাবে তীর অসম্ভুষ্টি থেকে? তাঁর পাকড়াও থেকে? 
জাহানাম থেকে? কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? - এসব কথা আল্লাহ 
তা’আলা খোলাখুলিভাবে আল কুরআনে বলে দিয়েছেন। 


Wwww.icsbook.info 


১৪ কুরআন পড়ো জীবন গড়ো 
€ পড়তে হবে আল কুরআন 


আল কুরআন আল্লাহর কিতাব । এ কিতাব আল্লাহর পথ দেখায় । 


আল্লাহর সন্তুষ্টির পথ দেখায় । জানাতের পথ দেখায় । এ কিতাব জীবনের 
সকল ব্যাপারে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ ও 
লাভ ক্ষতির কথা পরিষ্কার করে বলে দেয় । 


আল কুরআন আল্লাহর বাণী । এটি আল্লাহর বাণী হবার ব্যাপারে 


কোনো সন্দেহ সংশয় নেই । গত দেড় হাজার বছরে কেউ আল কুরআনকে 
চ্যালেঞ্জ করতে পারেনি । যে-ই এসেছে চ্যালেঞ্জ করতে, সে-ই হয়েছে 
কুপোকাত । সুতরাং এটি অকাট্যভাবে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী । তাই 
এসো - 


আল্লাহকে জানতে হলে কুরআন পড়ো । 

মানুষ সৃষ্টির কারণ জানতে হলে কুরআন পড়ো । 

মানুষের ব্যাপারে আল্লাহর ইচ্ছা অনিচ্ছা এবং তার সত্ভুষ্টি অসভুষ্টি 
জানতে হলে কুরআন পড়ো । 

আল্লাহর আদেশ নিষেধ জানতে হলে কুরআন পড়ো । 

কিভাবে আল্লাহর দাসত্ব, আনুগত্য ও হুকুম পালন করতে হয়, তা 
জানতে হলে কুরআন পড়ো । 

শ্রেষ্ঠ ও আদৰ্শ জীবন গড়ার উপায় জানতে হলে কুরআন পড়ো। 
দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি ও সাফল্যের পথ জ্ঞানতে হলে 
আল কুরআন পড়ো। 

জাহান্নাম থেকে বাচার উপায় জানতে হলে কুরআন পড়ো । 
আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উপায় জানতে হলে আল্লাহর 
কিতাব আল কুরআন পড়ো । | 

পরম দয়াবান দাতা মহান আল্লাহর ক্ষমা, দয়া ও অনুগ্রহ লাভের 
উপায় জানতে হলে আল্লাহর কিতাব আল কুরআন পড়ো । 
আল্লাহর সীমাহীন পুরস্কার এবং চির সুখ ও চির আনন্দের জান্নাত 
পাবার উপায় জানতে হলে কুরআন পড়ো । 


৫ কুরআন পড়ো জীবন গড়ো ৫ 


৪ ৩ আর কুরআন থেকে এসব বিষয় জানতে হলে কুরআন বুঝে পড়তে 


হবে এবং কুরআনকে মানতে হবে । তাই- 
এসো জানার জন্যে কুরআন পড়ি, 
এসো মানার জন্যে কুরআন পড়ি । 


Wwww.icsbook.info 


জানো কুরআন মানো কুরআন 
6 কুরআন কি? 

কুরআনের মূল নাম হলো £ঃ আল কিতাব । আল কিতাব মানে- মহাগ্রন্থ 
বা আল্লাহর কিতাব । 

‘কুরআন' আল কিতাবের ভাববাচক বা ক্রিয়াবাচক নাম । এটি আল 
কিতাবের ‘ডাক নাম’ বা ‘নিক নেমে' পরিণত হয়েছে। এ নাম এতো 
পরিচিত হয়েছে যে, পৃথিবীর মানুষ আল্লাহর কিতাবকে ‘আল কুরআন!’ 
বলেই জানে । 

‘কুরআন’ শব্দটি গঠিত হয়েছে ‘কারআ' ‘ইয়াক্রাউ’ ক্রিয়া থেকে । এ 
ক্রিয়া পদটির মূল অর্থ হলো, পড়া বা পাঠ করা । কোনো ক্রিয়া থেকে যখন 
ক্রিয়াবাচক নাম গঠিত হয়, তখন তার কি অর্থ হয় জানো? তখন তার অর্থ 
হয়- এ নামের মধ্যে এ ক্রিয়াটি পূর্ণ মাত্রায় বিদ্যমান । 

এক ডাক্তারের ঘটনা শুনো । এক শহরে ছিলেন সুজাত আলী নামে এক 
ডাক্তার । সার্জিকেল অপারেশনে ছিলেন তিনি খুবই দক্ষ ও সফল । 
অপারেশনের প্রয়োজন হলে লোকেরা তার কাছেই যেতো । এ শহরে যাদের 
অপারেশনের প্রয়োজন হতো, তারা ডাক্তার সুজাত আলী ছাড়া অন্য কোনো 
ডাক্তারের কথা চিন্তাই করতো না । ফলে দিন রাত তাকে অপারেশনের কাজে 
ব্যস্ত থাকতে হতো । অপারেশনের কাজ করতে করতে তিনি এঁ শহরে ‘মিঃ 
অপারেশন’ নামে খ্যাতি লাভ করেন। তার এই নাম এতোই সুপরিচিত হয়ে 
পড়ে যে, তার আসল নাম চাপা পড়ে যায় এবং খ্বব কম লোকই তার আসল 
নাম জানতো ৷ ফলে ‘মিঃ অপারেশন’ নামেই তার কথা আলোচনা হতো, এ 
নামেই তাকে পরিচয় করানো হতো । এ নামেই লোকেরা তাকে জানতো, 
চিনতো । 

এই ‘মিঃ অপারেশন’ ছিলো ডাক্তার সুজাত আলীর ভাববাচক বা 
ক্রিয়াবাচক নাম । এর মানে, তিনি সব সময় অপারেশনের কাজে ব্যস্ত 
থাকতেন, লোকেরা অপারেশনের জন্যে তার কাছেই যেতো । অপারেশনের 
কাজে তিনি ছিলেন খুবই দক্ষ, সফল, সহজ, সুন্দর, সুলভ, চমৎকার । 
অপারেশনের ব্যাপারে লোকেরা তারই চর্চা করতো । মানুষের মুখে মুখে চর্চা 
হতো তার অপারেশনের কথা । 


Wwww.icsbook.info 


১৬ কুরআন পড়ো জীবন গড়ো 

‘আল কুরআন'ও ঠিক এ রকমই আল কিতাবের একটি ক্রিয়াবাচক বা 
ভাববাচক নাম । এর তাৎপর্য হলো, এটি সেই মহাগ্রন্থ, যা অতি পঠিত, যা 
সর্বাধিক পঠিত, যা বিশেষ নির্বিশেষ সকলেরই পড়ার গ্রন্থ, যা বেশি বেশি 
পড়া হয়, যা অধিক অধিক পড়া উচিত, যা পড়ার জন্যেই অবতীর্ণ হয়েছে। 
যার মতো আর কোনো গ্রন্থ এতো অধিক পাঠ করা হয় না, পাঠ করা যায় 
না । পাঠের ক্ষেত্রে এ খছ্ছ খুবই সহজ, সরল, সুললিত, সুন্দর, চমৎকার ও 
আকর্ষণীয় । এ খন্থ পাঠের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সমস্ত 
কল্যাণ । এটি পাঠ করলেই জানা যায় দুনিয়া ও আখিরাতের সাফল্য, 
কল্যাণ ও মুক্তির পথ ৷ এটি বেশি বেশি পাঠ করলেই লাভ করা যায় মহান 
আল্লাহর সম্ভুষ্টি, ভালবাসা ও নৈকট্য । 

এ হচ্ছে আল কুরআনের নাম আল কুরআন হবার তাৎপর্য । এবার 
নিশ্চয়ই বুঝতে পেরেছো, সবচে বেশি পড়তে হবে আল কুরআন । 


€ আল কুরআনের গুণবাচক নামসমূহ 

মহান আল্লাহ আল কুরআনের অনেকগুলো গুণ বৈশিষ্টের কথা বর্ণনা 
করেছেন। স্বয়ং কুরআনেই আল্লাহ তা'আলা কুরআনের গুণবাচক নামসমূহ 
উল্লেখ করেছেন । এ নামগুলো খুবই অর্থপূর্ণ । এই নামগুলো কুরআনের 
বৈশিষ্ট্য ও তাৎপর্য বহন করে । 

আল কিতাব এবং আল কুরআন ছাড়া কুরআনের বাকি গুণবাচক 


নামসমূহ এখানে বলে দিচ্ছি £ 

ক্ৰমিক ‘ নাম অর্থ সূরা ও আয়াত 
১. CEG (মাওয়িযা) উপদেশ ইউনূস £ ৫৭ 
২. 7.2 5 (শিফা) নিরাময় ইউনূস £ ৫৭ 
৩. ৫:১ {| (আল হুদা) পথ নিৰ্দেশ ইউনূস £ ৫৭ 
8. 429 (রাহা) দয়া, অনুগহ ইউনূস £ ৫৭ 
৫. {4401 (আল মুবীন) সুস্পষ্ট দুখান ৪ ২ 
৬. {454071 (আল কারীম) সন্মানিত ওয়াকিয়া £ ৭৭ 
৭. 407% (কালামুল্লাহ) আল্লাহর বাণী তাওবা £৬ 


Wwww.icsbook.info 


ক্ৰমিক 

v৮. GL 2S 
Be. US 
১০. EEF) | 
5১ 55 
১২. এযLL 
১৩. Es 
১৪, et S42 
i LAG 


+ Odo 


২৬৯A 
২৭.১ 5% 


পন 


২৮. 4 
২৯. (2 ed 


ফর্মা- ২ 


নাম 
(বুরহান) 
নূর) 
(ফুরকান) 
(যিকর) 
(মুবারক) 
(আলী) 
(হাকীম) 
(হিকমা) 
(যুসাদদিক) 
(মুহাইমিন) 
(আল হক) 
(হাবলুল্লাহ) 
(বয়ান) 


(মাছানী) 


কুরআন পড়ো জীবন গড়ো ১৭ 


অর্থ সূরা ও আয়াত 
প্রমাণ নিসা £ ১৭৪ 
জ্যোতি নিসা £ ১৭৪ 
পরখকারী ফুরকান $ ১ 
উপদেশ আম্বিয়া 8 ৫০ 
বরকতময় আম্বিয়া £ ৫০ 
মহান যুখরুফ £ ৪ 
জ্ঞানগর্ভ যুখরুফ £ ৪ 
বিজ্ঞান কামার 8৫ 
সমর্থক মায়িদা £ ৪৮ 
রক্ষাকর্তা মায়িদা £ ৪৯ 
মহাসত্য আলে ইমরান £ ৬২ 


আল্লাহর রজ্জু আলে ইমরান £ ১০৩ 
স্পষ্ট বিবরণ আলে ইমরান £ ১৩৮ 
আহ্বায়ক আলে ইমরান $ ১৯৩ 


সোজা পথ আন'আম 8 ৩৯ 
সুদৃঢ কাহাফ £ ২ 
কথা তারিক $ ১৩ 
সিদ্ধান্তকর তারিক $ ১৩ 
মহা সংবাদ আননাবা £ ২ 
সর্বোত্তম বাণী যুমার ৪ ২৩ 
সামঞ্জস্যপূর্ণ যুমার $ ২৩ 
পূন পূন পঠিত যুমার £ ২৩ 


Wwww.icsbook.info 


১৮ কুরআন পড়ো জীবন গড়ো 


ক্ৰমিক নাম অর্থ সূরা ও আয়াত 
৩০. }-'-) "5 (তানযীল) অবতীর্ণ শোয়ারা 8 ১৯২ 
৩১. 2০১ (রূহ) প্রাণ শূরা £ ৫২ 


৩২. 6%)? "| (আমরুল্লাহ) আল্লাহর নির্দেশ তালাক £ ৫ 
৩৩. 40 (আয়াতুল্লাহ) আল্লাহর নিদর্শন তালাক ঃ ১১ 


৩৪. cs (অহী) ইংগিত, নির্দেশ আম্বিয়া £ ৪৫ 
৩৫. $75 (আরাবী) আরবি ভাষার ইউসুফ ৪ ২ 
৩৬. $+ (বাসায়ির) নিদৰ্শন আ'রাফ £ ২০৩ 
৩৭. £131 (ইলম) প্রকৃতজ্ঞান বাকারা $ ১৪৫ 
৩৮. ১% (হাদী) পথ প্রদর্শক ইসরা £ ৯ 
৩৯. 47 (আজব) বিস্ময় জিন ঃ ১ 
৪০. 37১4 (তাযকিরা) উপদেশ, শিক্ষা হাক্কাহ £ ৪৮ 
8১. $;-. (হাস্রা) অনুতাপ সৃষ্টিকারী হাক্কাহ £ ৫০ 
8২. ($3240 (ইয়াকীন) নিশ্চিত সত্য হাক্কাহ £ ৫১ 
৪৩. 5১1 (সিদ্‌ক) মহাসত্য যুমার £ ৩৩ 
88. ১১ (আদল) সুষম আন’'আম $ ১১৫ 
8৫. ১ 5 -, (বুশরা) সুসংবাদ নামল £ ২ 
৪৬. ১ ০2- (মজীদ) সম্মানিত বুরুজ £ ২১ 
8৭. 4344301 (যবূর) গ্রন্থ আম্বিয়া 8 ১০৫ 
৪৮. % 1% (বালাগ) বাৰ্তা ইব্াহীম £ ৫২ 
8৯. 3454 (বাশীর) সুসংবাদদানকারী হামীমুস সাজদা£ 8 
৫০. 5,১5 (নাষীর) সতর্ককারী  হামীমুস সাজদা $৪ 


৫১. "১4 (আযীয) দুর্জয় হামীমুস সাজদা £ ৪১ 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১৯ 
নাম অর্থ সূরা ও আয়াত 


৫২. £440 কোসাস)  কাহিনী/ইতিহাস ইউসুফ £৩ 


OE ES (সুহফুন) লিপিমালা আবাসা ৪ ১৩ 
৫8. i (মুকাররামা) মর্যাদা সম্পন্ন আবাসা £ ১৩ 
৫৫. Er (মারফুয়া) শ্ৰেষ্ঠ সুউচ্চ আবাসা $ ১৪ 
৫৬. 474%: (মুতাহহারা) অতিশয় পবিত্র আবাসা £ ১৪ 
৫৭. CA (আল হুকমু) নির্দেশ দাহার 8 ২৪ 


৫৮. 441144, (আনৰাউল গায়বে) গায়েবের সংবাদ ইউসুফ ৪ ১০২ 


€ কুরআন সম্পর্কে কয়েকটি জানার বিষয় 
এসো, এবার কুরআন সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নাও $ 


সর্ব প্রথম কুরআন নাখিল হয় হিজরত পূর্ব ১৩ সনে রমযান 
মাসের শেষ দশ দিনের কোনো একটি বিজোড় রাত্রে । 

সর্ব প্রথম নাযিল হয় সূরা আল আলাকের প্রাথমিক পাঁচটি 
আয়াত । 

হিজরি ১১ সনের সফর মাসে কুরআন নাখিল শেষ হয়। 
সর্বশেষ নাযিল হয় সূরা আল বাকারার ২৮১ নম্বর আয়াত । 
কুরআনের সূরা সংখ্যা £ ১১৪টি । 

আয়াত সংখ্যা £ ৬৬৬৬টি । তবে কমবেশি হতে পারে। 
সবচেয়ে বড় আয়াত সূরা আল বাকারার ২৮২ নম্বর আয়াত । 
সবচেয়ে বড় সূরা আল বাকারা । 
সবচেয়ে ছোট সূরা আল কাউছার । 


. সিজদা সংখ্যা ১৪টি । ইমাম শাফেয়ীর মতে ১৫টি । 


রসূল (সা) মক্কায় থাকতে যেসব সূরা নাযিল হয়েছে, সেগ্ডলোকে 
বলা হয় ‘মন্ধী সূরা’ । 

রসূল (সা) মক্কা তেকে মদীনায় হিজরত করে আসার পর যেসব 
সূরা নাযিল হয়েছে, সেগুলোকে ‘মাদানী সূরা’ বলা হয়। 
কুরআন ধারাবাহিকভাবে নাখিল হয়নি । প্রয়োজন মতো অল্প 


Wwww.icsbook.info 


২০ কুরআন পড়ো জীবন গড়ো 


২৫. 


অল্প করে নাযিল হয়েছে । নাযিল হবার পর রসূল (সা) আল্লাহর 
ইচ্ছা অনুসারে সাজিয়েছেন। 


- কুরআন ২৩ বছরে নাযিল হয়েছে। কখনো গোটা সূরা, কখনো 


কিছু আয়াত । 

প্রথম সূরা আল ফাতিহা । 

সর্বশেষ সূরা আন নাস । 

সূরা আল মুজাদালার ধৃতি আয়াতে আল্লাহর নাম উল্লেখ 
হয়েছে। 

কুরআনে আল্লাহর নাম উল্লেখ হয়েছে ২৬৯৭ বার । 

কুরআনে ‘কুরআন’ শব্দ উল্লেখ হয়েছে ৬৮ বার । 


. কুরআনে ‘মুহাম্মদ’ নাম উল্লেখ হয়েছে ৪ বার এবং ‘আহমদ’ ১ 


বার । অন্যান্য স্থানে আল্লাহর রসূল, আর রসূল এবং হে নবী 
সম্বোধন হয়েছে। 


. মুহাশ্বদ (সা) সহ কুরআনে পঁচিশজন নবীর নাম উল্লেখ 


হয়েছে।> 
সূরা ৯ আত তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই । এছাড়া বাকি সব 
সূরার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আছে। 


* সূরা ২৭ ‘আন নামল'-এ ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম' দুবার 


আছে। একবার শুরুতে, আরেকবার ৩০ আয়াতে । 
কারো পক্ষে কুরআনকে বিনাশ করা সম্ভব নয়। কুরআন 
সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ্‌ নিয়েছেন। 


® কুরআনের আহ্বান (e559) কি? 

তোমরা জানতে পেরেছো, কুরআন আল্লাহর কিতাব! আল্লাহ তা'আলা 
পবিত্র আত্মা জিবীল ফেরেশতার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এই মহাগ্রন্থ অবতীর্ণ করেন । এটি আগা গোড়া এবং 
অক্ষরে অক্ষরে আল্লাহর বাণী । এতে কোনো প্রকার শোবা সন্দেহ নেই । এর 


১. এই পঁচিশজন নৰীর নাম ও জীবনী জানার জন্যে পড়ো এই 
লেখকের বই $ নবীদের সংগ্রামী জীবন । 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ২১ 
প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি বক্তব্য, প্রতিটি তথ্য, প্রতিটি তত্ব, 
প্রতিটি সংবাদ, প্রতিটি খবর, প্রতিটি ভবিষ্যতবাণী এবং এতে বর্ণিত প্রতিটি 
ঘটনা অকাট্য সত্য । 

এই মহাগ্রন্থের মূল বিষয়বস্তু হলো ‘মানুষ’ । কিসে মানুষের ভালো আর 
কিসে মানুষের মন্দ? কোন্টা মানুষের কল্যাণের পথ আর কোন্‌্টা 
অকল্যাণের? কিসে মানুষের লাভ আর কিসে তার ক্ষতি? কোন্টা মানুষের 
ধ্বংসের পথ আর কোন্টা মুক্তির? কোন্টি শাস্তির পথ আর কোন্টি 
পুরস্কারের? কোন্টি মানুষের সৃষ্টা মহান আল্লাহর সত্তুষ্টি লাভের পথ আর 
কোন্টি তার অসম্তষ্টির পথ? কুরআনের সব কথা এই লক্ষ্য বিষয়কে কেন্দ্র 
করেই আলোচিত হয়েছে। 

প্রতিটি বক্তব্যের সাথে সাথে কুরআন মানুষকে এই লক্ষ্যের দিকে 
আহ্বান জানিয়েছে । লক্ষ্যে পৌছুবার উপায় সম্পর্কে ম্যাসেজ দিয়েছে এবং 
লক্ষ্য অর্জন করার পথে ধাবিত হতে বলেছে। 

কুরআন মানুষের জন্যেই অবতীর্ণ করা হয়েছে। মানুষের প্রতি 
কুরআনের মূল আহবান হলো, হে মানুষ! তোমাদেরকে একমাত্র আল্লাহর 
দাসত্ব করার জন্যেই সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা শুধুমাত্র এক 
আল্লাহর দাসত্ব করো, শুধু তারই আনুগত্য করো এবং শুধুমাত্র তারই হুকুম 
মেনে চলো । কেবলমাত্র এতেই রয়েছে তোমাদের ইহকাল ও পরকালের 
কল্যাণ, শাস্তি, মুক্তি ও সাফল্য । 

আল্লাহর দাসত্বের উপায় এবং তার দাসত্বের মাধ্যমে কল্যাণ ও সাফল্য 
লাভের জন্যে কুরআন আরো কতিপয় বিষয়ের প্রতি আহবান জানিয়েছে। 
তুমি কি সে বিষয়গুলো জানতে চাও? ফাতিমাও সে বিষয়গুলো জানতে 
চেয়েছিল । আমি ওকে বলেছিলাম, এই বিষয়গুলো দুই প্রকার $ 
ক. বিশ্বাসগত এবং খ. কর্ম্‌গত । 

মানুষের প্রতি কুরআনে বিশ্বাসগত আহ্বানগুলো হলো, হে মানুষ $ 

১. তোমরা এবং এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়নি, এর পেছনে 
রয়েছেন একজন মহাবিজ্ঞ, মহা শক্তিধর সৃষ্টা, তিনিই আল্লাহ । তোমরা তীর 
প্রতি ঈমান আনো । তাকে বিশ্বাস করো। 

২. আল্লাহ এক! তার কোনো অংশীদার নেই । তার সমকক্ষও কেউ 
নেই । তাঁর কোনে সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন । তিনি এক, 


Wwww.icsbook.info 


২২ কুরআন পড়ো জীবন গড়ো 


একক । তিনি সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস । তোমরা তাকে এক ও 
একক বলে বিশ্বাস করো । 

৩. মৃত্যুর পর আল্লাহ তোমাদের পূণরায় জীবিত করবেন । এ পৃথিবী 
ধ্বংস হয়ে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হবে। সেদিন সব মানুষকে একত্রিত 
করা হবে। আল্লাহ সেখানে মানুষের পৃথিবীর বিশ্বাস ও কাজের হিসাব 
নেবেন, বিচার করবেন । পৃথিবীতে যারা আল্লাহর দাসত্ব করেছে, তাদেরকে 
পুরস্কার হিসেবে চিরসুখের জান্নাত দান করবেন । আর যারা আল্লাহর হুকুম 
অমান্য করেছে, তাদেরকে কঠিন শাস্তির জাহান্নামে নিক্ষেপ করবেন। 
তোমরা মরণের পরের এই জীবন ও জগতকে বিশ্বাস করো । 

8. আল্লাহ মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য এবং তার কল্যাণ ও সাফল্যের 
পথ জানাবার জন্যে মানুষের মধ্য থেকেই নবী রসূল নিযুক্ত করেছেন। 
হযরত মুহাম্মদ সর্বশেষ রসূল । তোমরা তাকে আল্লাহর রসূল মেনে নাও । 

৫. আল্লাহ মানব জাতির জীবন যাপনের পথ নির্দেশ হিসেবে মুহাম্মদ 
(সা) এর প্রতি আল কুরআন নাযিল করেছেন। তোমরা এটাকে আল্লাহর 
কিতাব হিসেবে বিশ্বাস করো। 

৬. মহাবিশ্ব পরিচালনার কাজে আল্লাহর কর্মচারী হলো, ফেরেশতারা । 
আল্লাহর নির্দেশে তারা মানুষের সমস্ত কাজ কর্ম, কথাবার্তা এবং চিন্তা ও 
বিশ্বাস রেকর্ড করে তাদেরকে বিশ্বাস করো। 

এগুলো হলো মানুষের প্রতি কুরআনের বিশ্বাসগত আহবান । আর 
মানুষের প্রতি কুরআনে কর্মগত আহবান হলো, হে মানুষ ৪ 

১. তোমরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করো । তিনি যা নির্দেশ 
দিয়েছেন তা করো এবং যা নিষেধ করেছেন তা পরিহার করো । 

২. তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব ও আনুগত্য করোনা । আর 
কারো হুকুম পালন করোনা । 

৩. তোমরা আল্লাহর রসূলের আনুগত্য করো এবং আল্লাহর হুকুম 
পালনের ক্ষেত্রে তার অনুসরণ ও অনুকরণ করো । তাকে আদর্শ হিসেবে 
মেনে নাও । তিনি যা করতে বলেছেন তা করো এবং যা যা করতে নিষেধ 
করেছেন তা থেকে বিরত থাকো । 

8. তোমরা কুরআনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও এবং এর পথ 
নির্দেশের ভিত্তিতে জীবন যাপন করো। 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ২৩ 


৫. ইবাদতের বিধান দিয়ে বলা হয়েছে, তোমরা আল্লাহর জন্যে এসব 
ইবাদত করো । তারই কাছে প্রার্থনা করো, তারই কাছে সাহায্য চাও, ক্ষমা 
চাও এবং তারই দিকে ফিরে আসো । 

৬. সৎকর্ম, সৎ গুণাবলী ও উত্তম চরিত্রের বর্ণনা দিয়ে বলা হয়েছে, 
তোমরা এভাবে কাজ করো, এসব গুণাবলী অর্জন করো এবং এরকম চরিত্র 
গঠন করো । 

৭. অসৎ কর্ম, অসৎ গুণাবলী ও মন্দ চরিত্রের বিবরণ দিয়ে বলা হয়েছে, 
তোমরা এগুলো পরিহার করো, বর্জন করো। 

৮. কুরআনে বর্ণিত বিধিবিধান ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে 
আহ্বান জানানো হয়েছে। 

৯. আল্লাহর আইন ও বিধান কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। 

১০. কপটতা পরিহার করতে আহ্বান জানানো হয়েছে। 

১১. বিনয় ও আস্তরিকতার সাথে আল্লাহর হুকুম আহকাম পালনের 
মাধ্যমে আল্লাহর সম্ভুষ্টি ও নৈকট্য অর্জনের আহ্বান জানানো হয়েছে। 

১২. জাহানামের কঠিন শাস্তির বিবরণ দিয়ে সতর্ক করা হয়েছে এবং তা 
থেকে মুক্তি পাবার চেষ্টা করতে আহবান জানানো হয়েছে। 

১৩. জান্নাতের চির সুখ ও মহা আনন্দের আকর্ষণীয় বিবরণ প্রকাশ করে 
উদ্বুদ্ধ করা হয়েছে এবং তা অর্জনের জন্যে আপ্রাণ চেষ্টা করতে আহবান 
জানানো হয়েছে। 


€@ আল কুরআন সম্পর্কে কয়েকটি হাদীস 

এখানে আমরা আল কুরআন প্রসংগে কুরআনের বাহক হযরত মুহাম্মদ 
(সা)-এর কয়েকটি বাণী (হাদীস) উল্লেখ করছি। মুহাম্মদ রসূলুল্লাহ (সা) 
বলেছেন $ 

১. তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শিখে এবং শিখায় । 
(সহীহ বুখারি) 

২. তোমরা কুরআন পড়ো, কুরআনের সাথি হও । কিআমতের দিন 
কুরআন তার সাথিদের পক্ষে সুপারিশকারী হয়ে আসবে । (সহীহ মুসলিম) 

৩. কিআমতের দিন কুরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ 
করবে। (শরহে সুন্নাহ) 


Wwww.icsbook.info 


২৪ কুরআন পড়ো জীবন গড়ো 

8. পৃথিবীতে যে কুরআনকে সাথি বানিয়েছে, আখিরাতে তাকে বলা 
হবে, পড়ো এবং উপরে উঠো । (তিরমিযি) 

৫. সকল বাণীর উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব ঠিক সেরকম, যেমন 
সকল সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব । (তিরমিযি) 

৬. এই কুরআন হলো আল্লাহর মজবুত রশি, বিজ্ঞান সন্মত উপদেশ 
এবং সরল সঠিক পথ । (তিরমিযি) 

৭. যে কুরআন অধ্যয়ন করবে এবং কুরআনের ভিত্তিতে জীবন যাপন 
করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে সূর্যালোকের চেয়েও জ্যোতির্ময় 
সুন্দরতম টুপি পরানো হবে। (আহমদ, আবু দাউদ) 

৮. তোমরা সুকন্ঠে কুরআনকে সৌন্দর্য দান করো । (আবু দাউদ) 

৯. জিজ্ঞাসা করা হলো, হে রসূল! কোন্‌ ব্যক্তি সুকঞ্ঠে এবং সুন্দরতম 
কুরআন পাঠ করে। তিনি বললেনঃ যার কুরআন পাঠ শুনে তোমার মনে 
হবে, সে আল্লাহকে ভয় করে। 

১০. কুরআনের আহবান ও আলোচ্য বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করো, 
অবশ্যি তোমরা সাফল্য লাভ করবে । (বায়হাকি) 

১১. কুরআনের চেয়ে উত্তম কোনো জিনিস সাথে নিয়ে তোমরা আল্লাহর 
কাছে ফিরে যাবে না । (হাকিম) 

১২. কুরআন একটি রশি । এর একপ্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত 
তোমাদের মাঝে। তোমরা এ রশিকে শক্ত করে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট 
হবেনা, কখনো ধ্বংস হবেনা । (ইবনে আৰবী শাইবা) 


€ কুরআন পড়ার আদব 

মহান আল্লাহর বাণী আল কুরআন । পৃথিবীর যে কোনো গ্রন্থের চাইতে 
পবিত্র, মহান, শ্ৰেষ্ঠ, অকাট্য ও অতি উর্ধ্বে এ গ্রন্থের অবস্থান । তাই এ গ্রন্থ 
পাঠ করার সময় আদবের সাথে পাঠ করা উচিত । এখানে কয়েকটি আদব 
উল্লেখ করা হলো $ 

১. কল্যাণ লাভের উদ্দেশ্যে পাঠ করা । 

২. ‘আউযুবিশ্রাহ মিনাশ শাইতানির'  রজীম- আমি অভিশপ্ত শয়তান 
থেকে আল্লাহর আশ্রয় চাই’- বলে পাঠে অগ্রসর হওয়া । 

৩. বিসমিল্লাহির রাহমানির রাহীম- বলে আল্লাহর নামে আরম্ভ করা । 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন .গড়ো ২৫ 
8. নিয়মিত কুরআন পাঠ করা । 
৫. নিয়মিত কুরআন বুঝার চেষ্টা করা ও বুঝে বুঝে কুরআন পাঠকরা । 
৬. কুরআনের বিশেষ বিশেষ অংশ মুখস্ত করা । 
৭. সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করা । 
৮. তাড়াহুড়া নয়, শাস্ত ধীরে কুরআন পাঠ করা । 
৯. অপর কেউ পাঠ করলে তা মনযোগ দিয়ে শুনা । 
১০. কুরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা । 
১১. কাউকেও কুরআনের প্রতি অমর্ধাদা করতে না দেয়া । 
১২. কুরআনকে নিজের জন্যে আল্লাহর সবচে’ বড় অনুগ্রহ মনে করা । 


€@ কুরআন বুঝার উপায় কি? 

আমরা বুঝতে পারলাম, কুরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে 
জীবন যাপনের ব্যবস্থা । যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদেরকে অবশ্যি 
কুরআনের হুকুম ও নির্দেশ মতো জীবন যাপন করতে হবে । কুরআনের 
বিধান প্রতিষ্ঠিত ও কার্যকর করার জন্যে চেষ্টা সংগ্রাম ও জিহাদ করতে 
হবে ৷ কুরআন যেহেতু আমাদের সৃষ্টা ও মালিক মহান আল্লাহর কালাম, 
তাই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কুরআনের প্রতি । 

কিন্তু যে কুরআন বুঝেনা, যে জানেনা কুরআনে কি আছে, সে কেমন 
করে মানবে কুরআন? কী করে সে কুরআনের হুকুম ও নির্দেশ মতো জীবন 
যাপন করবে? কিভাবে সে কুরআনের বিধান প্রণ্ষ্ঠা করার জন্যে চেষ্টা 
সংগ্রাম করবে? কিভাবে সে মর্ধাদা দেবে আল্লাহর কালামকে? 

হ্যা, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, অবশ্যি আমাদেরকে কুরআন বুঝতে 
হবে । যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের অবশ্য কর্তব্য কুরআনের 
জ্ঞান অর্জন করা এবং অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কুরআন বুঝার 
চেষ্টা করা । 

একদিন আমি আয়েশাকে কুরআন বুঝার গুরুত্ব সম্পর্কে বলছিলাম । 
কুরআনের প্রতি ওর দারুণ আগ্রহ । সে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত 
করতে শিখেছে । দেখলাম, সে কুরআন বুঝতে উৎসুক । সে বললোঃ 
‘কুরআন বুঝায় সহজ উপায় আমাকে বলে দিন ।' সে আরো বললোঃ আমি 


Wwww.icsbook.info 


২৬ কুরআন পড়ো জীবন গড়ো 

অল্প সময়ের মধ্যে কুরআন বুঝতে চাই । কুরআন আমার প্রিয়তম গ্রন্থ । 
কুরআন আমার সষ্টা, মালিক ও মনিবের বাণী । তাই কুরআনের মর্মবাণী 
আমার হৃদয়ের পরতে পরতে গেঁথে নিতে চাই । আমাকে কুরআন বুঝার 
সহজ্ঞ পদ্ধতি বলে দিন ।' 

কুরআনের প্রতি আয়েশার আগ্রহ দেখে আমি বিমুগ্ধ হলাম । আমি ওকে 
বললাম £$ ‘আয়েশা! যে কুরআনকে ভালোবাসে, সে-ই কুরআনকে বুঝতে 
পারে।' 

এরপর আমি তাকে আরো কয়েকটি উপায় বলে দিলাম । আমি বললামঃ 

১. কুরআন বুঝবার বলিষ্ঠ সিদ্ধান্ত নাও। কোনো কিছুই যেনো তোমাকে 
এ সিদ্ধান্ত থেকে টলাতে না পারে। 

২. কুরআনের ভালোবাসা হৃদয়ে গেঁথে নাও । 

৩. কুরআনকে কল্যাণ, সফলতা ও মুক্তির একমাত্র উপায় হিসেবে গ্রহণ 
করো এবং আঁকড়ে ধরো । 

8. কুরআনকে জীবন সাথি বানিয়ে নাও । 

৫. প্রতিদিন কুরআন তিলাওয়াত করো, কুরআন বুঝার জন্যে কিছু সময় 
ব্যয় করো। 

৬. অন্যান্য ভাষা শিখার নিয়মে প্রতিদিন কিছু সময় আরবি ভাষা 
শিখো, কুরআনের ভাষা শিখো। 

৭. ভাষাগত নিয়মে প্রতিদিন ধারাবাহিকভাবে কুরআনের কয়েকটি 
আয়াত শিখো । ভাষাগত জ্ঞান বৃদ্ধি হতে থাকলে আয়াতের সংখ্যাও বাড়াতে 
থাকো। 

৮. আমাদের মাতৃভাষায় কুরআনের যেসব অনুবাদ ও তফসীর হয়েছে, 
সেগুলোর সাহায্য খহণ করো । 

৯. বাংলা ভাষায় কোনো একটি ভালো তফসীর ধারাবাহিকভাবে পড়ে 
শেষ করো । এ জন্যে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর বা পাচ 
বছরের পরিকল্পনা গহণ করো। 

১০. কুরআন অধ্যয়ন শুরু করলে দেখবে, একই ধরনের শব্দ ও আয়াত 
বার বার ঘুরে ঘুরে আসছে । সেগুলোর অর্থ আয়ত্ব করো । 

১১. তফসীর থেকে বিভিন আয়াত ও সূরা নাযিলের শানে নুযুল বা 
প্রেক্ষাপট জেনে নাও এবং প্রেক্ষাপটের আলোকে তা বুঝার চেষ্টা করো । 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ২৭ 


১২. রসূলুল্লাহ (সা)-এর একটি বা দুইটি বিশুদ্ধ জীবনী গ্রন্থ পড়ে নাও । 
কারণ রসূলুল্লাহর (সা) জীবনটা তো কুরআনেরই ব্যাখ্যা । 

১৩. নিয়মিত কিছু কিছু হাদীস পড়ো হাদীসও কুরআনেরই ব্যাখ্যা । 

১৪. সাহাবায়ে কিরামের জীবনী পড়ো । ভারাও সামণিকভাবে 
কুরআনেরই মূর্ত আদর্শ ছিলেন। 

১৫. রসূল (সা) যেভাবে নিজের জীবনে কুরআন বাস্তবায়ন করেছিলেন, 
তুমিও তা করো । 

১৬. রসূল (সা) যেভাবে তার সাথিদেরকে কুরআনের আলোকে গড়ে 
তুলেছিলেন, তুমিও তোমার সাথিদের ব্যাপারে তা করো । 

১৭. রসূল (সা) যেভাবে কুরআনের আলোকে সমাজ গড়ার চেষ্টা 
সংগ্রাম ও আন্দোলন করেছিলেন, তুমিও তা করো । কুরআন অনুযায়ী জীবন 
ও সমাজ গড়ার চেষ্টার মাধ্যমে কুরআনকে সহজে বুঝা যায় । 

১৮. যারা কুরআন বুঝেন এবং কুরআনের জ্ঞান রাখেন, তাদের 
সহযোগিতা নাও । নিজে যেটা না বুঝো, সেটা বুঝে নাও; জেনে নাও । 

১৯. সব সময় কুরআনের বক্তব্য বিষয় নিয়ে ভাবো, চিন্তা করো এবং 
গবেষণা করো । 

২০. অন্যদেরকে কুরআন শিখাও । প্রথমে নিজের আপনজনদের 
শিখাও । বন্ধুদের শিখাও । 

২১. মানুষকে কুরআনের দিকে ডাকো । প্রথমে কাছের লোকদের ডাকো । 
আত্বীয় স্বজন ও বন্ধুদের ডাকো । 

২২. আল্লাহ্‌ তা’আলা যেনো কুরআন বুঝার জন্যে এবং কুরআনকে 
ধারণ করার জন্যে তোমার হৃদয় খুলে দেন, সে জন্যে দয়াময় আল্লাহর 
কাছে সব সময় দু'আ করো । 


এবার এসো, আমরা এ বইতে কুরআনের কিছু আয়াতের অর্থ ও মর্ম 
বুঝার চেষ্টা করি। 


Wwww.icsbook.info 


[ আল্লাহ | 
PEE 0 RC SEES 
-y- rr Do 
প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি সমস্ত বিশ্বজগতের রব, অসীম 
দয়ালু পরম করুণাময়, প্রতিফল দিবসের মালিক । (সূরা ১ আল 
ফাতিহা £ ১-৩) 
শব্দার্থ $ রব- মালিক, মনিব, প্রভু, পরিচালক, প্রতিপালক, 
অভিভাবক, রক্ষক দীন- প্রতিফল, প্রতিদান, জীবন ব্যবস্থা, আইন, 
ho 
is SLCI Li EAN Had IA 
EE ESS EES SE 
আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ্‌ নেই । তিনি চিরঞ্জীব, চিরস্তন । 
কখনো তার তন্ত্রা পায়না, ঘুমতো নয়ই । পৃথিবী ও মহাবিশ্বে যা কিছু 
আছে সবই তার । (সূরা ২ আল বাকারা £ ২৫৫) 
শব্দার্থ £ ইলাহ- সকল ক্ষমতার উৎস, সর্বময় কর্তা, হুকুমকর্তা, 
আনুগত্য ও বিনয় লাভের অধিকারী, উপাস্য, ত্রাণকর্তা, প্রয়োজন 
পূরণকারী, সংকট মোচনকারী । 


% IE TAN bY EA 


EE EE NH ETO A HOWE 
আসমান ও যমীনের সমস্ত চাবিকাঠির তিনি মালিক । (সূরা ৩৯ 


যুমার £ ৬২-৬৩) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ২৯ 

0 Zr Ss TA EAMG) 
ASS AE SEE EEE 
‘আল্লাহই বীজ ও আঁটি দীৰ্ণ করেন, মৃত থেকে বের করেন জীবিতকে, 
আবার জীবিত থেকে বের করেন মৃতকে । আল্লাহই এগুলো করেন। 


তাহলে তোমরা বিদ্রান্ত হয়ে কোন্‌ দিকে ছুটে চলেছো। (সূরা ৬ আল 
আনআম £ ৯৫) 


Ty 25 21 SCH ES 
EY TIE 2) RTD 


dB 2° 


ES OEE oe 35355 


SA 


ন 


মহাবিশ্ব ও পৃথিবীতে যা কিছু আছে সবাই ঘোষণা করছে আল্লাহর 
প্রশংসা ও মহিমা, কারণ তিনি মহা ক্ষমতাধর মহাজ্ঞানী । তিনিই 
মালিক মহাবিশ্ব ও পৃথিবীর । তিনিই জীবন দান করেন এবং তিনিই 
দান করেন মৃত্যু । আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান । তিনিই 
প্রথম, তিনিই শেষ । প্রকাশ্য তিনি, গোপন তিনি, সকল বিষয় তিনি 
অবগত । (সূরা ৫৭ আল হাদীদ $ ১-৩) 

EES HT CT HL Es 
2S ERI EE - GL YS E25 BIA 
ES $275 re Ess er ‘Le Ml 

Er 


Wwww.icsbook.info 


৩০ কুরআন পড়ো জীবন গড়ো 
তিনিই তো আল্লাহ্‌, তোমাদের মালিক । তিনি ছাড়া আর কোনো 
কর্তৃত্ববান নেই । সব কিছুর সৃষ্টা তিনি । সুতরাং তোমরা তারই দাসত্ব 
করো । সবকিছু নিজের কর্তৃত্বে রাখার ক্ষমতা তার আছে । দৃষ্টিসমূহ 
তাকে দেখতে অক্ষম, কিন্তু সব দৃষ্টি তার নাগালের মধ্যে । তিনি 
সুক্মদ্শী, সব খবর তিনি রাখেন । (সূরা ৬ আল আন'আমঃ ১০২-১০৩) 
3 IE SII SMG 
- 25" Ee EES DOr CPOE 

EEE TE GEOG HE PTI? 
আছেন সব গোপন ও প্রকাশ্য বিষয় । তিনি অসীম দয়ালু, পরম 
করুণাময় । (সূরা ৫৯ আল হাশর £ ২২) 
GED E HN IS HI N IGA WAM 
Ef Et 2) 4 LAPS -) 

Ee SU FATE g) EOE EAE 
তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি সর্বময় 
সম্রাট, মহাপবিত্র, শান্তির উৎস, আশ্রয় ও নিরাপত্তা দাতা, 
রক্ষণাবেক্ষণকারী, সর্বজয়ী, সর্বশক্তিমান, স্বয়ং শ্রেষ্ঠ, লোকেরা তার 
সাথে যে অংশীদার বানায়, আল্লাহ্‌ তা থেকে মুক্ত-পবিত্র । (সূরা ৫৯ 
Ne 
CE) aT TA Gu HEA dss 
WE UL \ 3 Gade BIO 

AT +", 4525 

তিনি আল্লাহ, যিনি স্বষ্টা, সৃষ্টির সূচনাকারী, আকৃতি দানকারী, 
সুন্দরতম নামসমূহের তিনি মালিক । পৃথিবী ও মহাবিশ্বে যা কিছু 
আছে, সবাই গাইছে তার গৌরব গাঁথা । সর্বজয়ী মহাজ্ঞানী তিনি। 
(সুরা ৫৯ আল হাশর £ ২৪) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৩১ 
‘| আল্লাহর কোনো শরীক নেই 
SEE Ft EINE or 0 OEE 4320 
BSS BAL SILOS ALS 3G 
বলো ঃ$ তিনি আল্লাহ, একক তিনি । আল্লাহ স্বয়ংসম্পূৰ্ণ । তার কোনো 
সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। আর তার সমতুল্যও কেউ 
নেই । (সূরা ১১২ আল ইখলাস) 

gla ailkl35105 DAG 
HES IDS SIL YY LIN 
ES alc Mok 2 3 ys 
আল্লাহ কাউকেও নিজের সন্তান বানাননি। আর তার সাথে অন্য 
কোনো ইলাহও নেই । যদি অন্য কোনো ইলাহ থাকতো, তবে প্রত্যেক 
ইলাহই নিজে যা সৃষ্টি করেছে, তা নিয়ে আলাদা হয়ে যেতো এবং 
তাদের একজনের উপর আরেকজন কর্তৃত্ব করতে চাইতো । লোকেরা 
মনগড়াভাবে তার প্রতি যা কিছু আরোপ করছে, তিনি সেগুলো থেকে 

মুক্ত-পবিত্র । (সূরা ২৩ আল মু'মিনূন ৪ ৯১) 
EG FH AMI GOLEM MALS 
EEE EE 
অতএব একমাত্র আল্লাহই প্রকৃত সম্রাট, অতি উঁচু ও মহান । তিনি 
ছাড়া আর কোনো কর্তৃত্বকারী নেই । তিনি মর্যাদাশীল আরশের মালিক । 


(সূরা ২৩ আল মু'’মিনূন £ ১১৬) 
শব্দার্থ £ আরশ- সিংহাসন, সার্বভৌম ক্ষমতা, নিরংকুশ ক্ষমতা । 


EL ET EAE EE A A A Ar 
LIDIA YI 7A Ga MEENA 5 
c L823 NAST SEL as in EU 

ESE CE 


Wwww.icsbook.info 


৩২ কুরআন পড়ো জীবন গড়ো 
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে, যার ইলাহ 
হবার প্রমাণ তার কাছে নেই; সে ব্যক্তির জেনে রাখা উচিত, তার 
হিসাব নিকাশ তো হবে তার মালিকের কাছে । নিশ্চয়ই অমান্যকারীরা 
কখনো সফল হয়না । (সূরা ২৩ আল মু'মিনুন £ ১১৭) 
শব্দার্থ £ বুরহান- দলিল, প্রমাণ, যুক্তি । 
a BASE LELUSAIYI MO 
Sh SB, BS as AIL LS EIS C35 
Kabel isl 
আল্লাহ কিছুতেই ক্ষমা করেননা তার সাথে শিরক করা হলে । এছাড়া 
অন্যান্য অপরাধ যাকে চান ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহ্র সাথে 
শিরক করে, সে তো রচনা করে এক বিরাট মিথ্যা ও মহাপাপ । (সূরা ৪ 
আন নিসা ঃ ৪৮) 
ELLIE 525 IY LADUE 
Fst ia, nds by SB, LS 
স্মরণ করো, লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিল £ আমার 
পুত্র! আল্লাহর সাথে শিরক করোনা নিশ্চিত জেনো, শিরক হলো এক 
অতিবড় যুল্ম । (সূরা ৩১ লুকমানঃ ১৩) 
ব্যাখ্যা $ ‘শিরক’ মানে অংশীদার বানানো । আল্লাহর সাথে শিরক করা 
মানে কাউকে আল্লাহর সন্তান, স্ত্রী, সমকক্ষ এবং আল্লাহর সাথে কারো 
বিশেষ সম্পর্ক আছে বলে মনে করা । অন্য কাউকেও আল্লাহর গুণাবলীর 
অংশীদার মনে করা । কাউকেও আল্লাহর ক্ষমতার অংশীদার মনে করা এবং 
মানুষের উপর আল্লাহর যে অধিকার রয়েছে তাতে অন্য কাউকেও অংশ 
প্রদান করা । কেউ যদি ফেরেশতা, জ্বিন, জীবিত কিংবা মৃত মানুষ, বা 
কোনো বস্তু অথবা অন্য কোনো কিছুকে এই সকল ক্ষেত্রে আল্লাহর সাথে 
সম্পর্কিত বা অংশীদার মনে করে এবং সে অনুযায়ী আচরণ করে, তবে সে 
ব্যক্তি শিরক করলো । আর শিরক হলো সবচে বড় যুল্ম এবং আল্লাহ 
শিরকের গুণাহ মাফ করেননা ৷ 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৩৩ 


ন আশার হর শক 

EU HE YL LSE a 
ESE ARETE SEC AEE US 
OG Ac DA dD: a 
দীন খহণের ব্যাপারে বাধ্যবাধকতা নেই । ভুল পথ থেকে সঠিক পথকে 
তো আলাদা করে স্পষ্ট করে দেয়া হয়েছে। এখন যে কেউ তাগুতকে 
" প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে এমন এক 
শক্ত অবলন্বন আঁকড়ে ধরবে, যা কখনো ছিঁড়বার নয়। আল্লাহ 

সবকিছু শুনেন, সবকিছু জানেন । (সূরা ২ আল বাকারা ২৫৬) 
ব্যাখ্যা £ এ আয়াত থেকে বুঝা গেলো, আল্লাহর প্রতি ঈমান আনার 
আগে এতোদিন যাদেরকে আল্লাহর আসনে বসিয়েছিল, তাদেরকে 
প্রত্যাখ্যান করতে হবে। কারণ ঈমান আনার পর আল্লাহ ছাড়া আর কারো 
হুকুম পালন করা যায় না। আর কারো অনুগত থাকা যায় না । শুধুমাত্র 


তাদেরই আনুগত্য ও হুকুম পালন করা যায়, যারা আল্লাহ্র অনুগত ও 
বাধ্যগত । 


তোমরা ঈমান আনো 


BOTT vs be a Jw 736 J i) 


EEE EEE a 
তাই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রসূলের প্রতি, আর 
আমার নাযিল করা ‘আন্‌ নূর’ (আল কুরআন)-এর প্রতি । তোমরা যা 
করো গে লাফে আলহি অরদতি। (যুৱা ৬৪:জাত তাগিন $ ৮) 
ফর্মা- ৩ 


Wwww.icsbook.info 


৩৪ কুরআন পড়ো জীবন গড়ো 

JE CN iA 4 HE DSSS TESS 
OBEN sc 

বরং সঠিক কাজ হলো, ঈমান আনা আল্লাহর প্রতি, পরকালের প্রতি, 

ফেরেশতাদের প্রতি, আল কিতাবের প্রতি এবং নবীদের প্রতি । (সূরা ২ 

আল বাকারা ৪ ১৭৭) 


ব্যাখ্যা £ এই দুটি আয়াত থেকে জানা গেলো, ঈমান আনতে হবে 
পীচটি বিষয়ের প্রতি । সেগুলো হলো ঃ 


কুরআন ও হাদীসে এই পাঁচটি ঈমানের বিস্তারিত ধারণা পেশ করা 
হয়েছে। তোমরা সেগুলো পড়ে ও শুনে জেনে নেবে। 


সত্যিকার মুমিন কে? 
BL ADL STING SINS 
HS EGA BS LES 2670 IES 
O52 Es NN aM Ls 
সত্যিকার মুমিন হলো তারা, যারা ঈমান এনেছে আল্লাহ্র প্রতি এবং 
তার রসূলের প্রতি, অতপর এ ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয় 
করেনি, তাছাড়া নিজেদের জান ও মাল নিয়োগ করে জিহাদ করেছে 
আল্লাহর পথে। -এসব লোকই (ঈমানের দাবিতে) সত্যবাদী । (সূরা 
৪৯ আল হুজুরাত $ ১৫) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৩৫ 
OE HLT OLE Ls UNE 


আনুগত্য করো আল্লাহর এবং তার রসূলের, যদি তোমরা মুমিন হয়ে 
থাকো । (সূরা ৭ আল আনফাল ঃ ১) 


NEE 23205 LOE NE 
Es Eo EEE Ma Tr £45) 7 A 2pAMAL 
(22 ET ১5 452 


Get E E ONSET 


EL 


A 


i 2 is 55 St 00 


প্ৰকৃত মুমিন তারা, আল্লাহকে স্মরণ করা হলে যাদের দিল কেঁপে 
উঠে, আল্লাহর আয়াত পেশ করা হলে যাদের ঈমান বৃদ্ধি পায় 
এবং যারা নিজেদের প্রভুর উপর ভরসা রাখে, সালাত কায়েম 
করে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। 
এসব লোকেরাই সত্যিকার মুমিন । তাদের জন্যে রয়েছে তাদের 
প্রভুর কাছে বিরাট মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা । (সূরা ৭ 
আল আনফাল £ ২-৪) 

ব্যাখ্যা $ এ আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম প্রকৃত মুমিনের 
পরিচয় । আমরা জানলাম সত্যিকার মুমিন হলো তারা- 

১. যারা বুঝে শুনে মজবুতভাবে ঈমান আনে। 

২. যারা ঈমান আনার পর আল্লাহ ও রসূলের ব্যাপারে আর কোনো 
সন্দেহ পোষণ করেনা, বরং প্রত্যয়দীপ্ত বিশ্বাস নিয়ে চলে । 

৩. যারা আল্লাহর আনুগত্য ও হুকুম পালন করে। 

8. যারা আল্লাহর রসূলের আনুগত্য করে। 

৫. যারা জীবন বাজি রেখে আল্লাহর পথে জিহাদ করে। 

৬. যারা আল্লাহর পথে জিহাদে নিজেদের অর্থ ব্যয় করে। 

৭. আল্লাহর স্বরণে যাদের হৃদয় কেঁপে উঠে । 

Wwww.icsbook.info 


৩৬ কুরআন পড়ো জীবন গড়ো 
৮. আল্লাহর আয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায় । 
৯. যারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে। 
১০. যারা ঠিকমতো সালাত কায়েম করে এবং 
১১. যারা যাকাত প্রদান করে। 
প্রকৃত মুমিনদের আল্লাহ তা'আলা দান করেন ঃ 
১. উঁচু মৰ্যাদা, 
২. ক্ষমা ও 
৩. সন্মানজনক জীবিকা । 
তাই এসো আমরা সত্যিকার মুমিন হই । 


আল্লাহ্র দাসত্ব করো 
BHAI LIN EN LAL 


আমি জিন ও মানুষ কেবল এজন্যে সৃষ্টি করেছি যে, তারা আমার 
ইবাদত করবে । (সূরা ৫১ আয যারিয়াত ৪ ৫৬) 


IEA GINA SIEG BILAN 
LAB E47 np God ns ALA SL ae / 


হে মানুষ! তোমরা ইবাদত করো তোমাদের মালিকের, যিনি তোমাদের 

এবং তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টি করেছেন। এটাই তোমাদের 

আত্মরক্ষার পথ । (সূরা ২ আল বাকারা ৪ ২১) 
ELLIS SiG 

(হে আদম সন্তানেরা!) তোমরা কেবল আমারই ইবাদত করো, এটাই 

সরল-সঠিক পথ । (সূরা ৩৬ ইয়াসীন £ ৬১) 


2 Dp A EE EA তে = AA AONE AA 
bs ANI LI ANTS IIH, 
AL 


DEH NAAG AD 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৩৭ 


আমি প্রতিটি মানব সমাজে রসূল পাঠিয়েছি একথা বলে দেয়ার জন্যেঃ 
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের দাসত্ব পরিহার করো। 
(সূরা ১৬ আন নহল £ ৩৬) 
(হে আল্লাহ!) আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল 
তোমারই কাছে সাহায্য চাই । (সূরা ১ আল ফাতিহা £ ৫) 
শব্দার্থ £ ইবাদত- আনুগত্য করা, হুকুম পালন করা, দাসত্ব করা, 
বিনাশর্তে মাথানত করে দেয়া এবং আইন ও বিধান মেনে নেয়া । 
তাগুত- বিদ্ৰোহী, যে নিজে আল্লাহর আইন মানেনা এবং মানুষকে 
আল্লাহর পরিবর্তে তার নিজের হুকুম পালন করার আহবান জানায় : 
ব্যাখ্যাঃ এ আয়াতগুলো থেকে জানা গেলো, আল্লাহ তা'আলা মানুষকে 
তাঁর ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি মানুষকে এজন্যে সৃষ্টি 
করেছেন যে, মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম পালন করবে, 
তার আইন মেনে চলবে এবং তার কাছে নত ও বিনীত হয়ে থাকবে । 
আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছেন । তিনিই তো মানুষকে প্রতিপালন 
করেন। তিনিই তো এই পৃথিবীর সবকিছু মানুষের জন্যে সৃষ্টি করেছেন। 
তিনিই তো জীবন দিয়েছেন, মৃত্যুও তাঁরই হাতে, আর মৃত্যুর পরও তীর 
কাছেই ফিরে যেতে হবে তিনিই তো হিসাব নেবেন । শাস্তি আর পুরস্কারও 
তো তিনিই দেবেন। সুতরাং আমার তোমার সকলেরই কর্তব্য হলো আল্লাহর 
দাসত্ব ও আনুগত্য করা, তারই হুকুম মেনে চলা এবং তার মর্জি মাফিক 
জীবন যাপন করা । -এভাবে যারা জীবন যাপন করে তারাই আল্লাহ্র দাস । 
আর আল্লাহর দাসদের জন্যে আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত । 
আল্লাহর অবাধ্য হয়ে প্রবৃত্তি, সমাজ, সমাজপতি, শাসক ও শয়তানের 
হুকুম বিধান পালন করা হলো তাগুতের দাসত্ব করা । আর তাগুতের দাসদের 
জন্যে রয়েছে জাহানাম । 


Wwww.icsbook.info 


আনুগত্য করো আল্লাহ ও রসূলের 
SE DOE A CEOS NG ESL 
হে রসূল তাদের বলো £ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং ভার 


রসূলের । যদি না করো, তবে এমন কাফিরদের আল্লাহ ভালবাসেন না । 
(সূরা ৩ আলে ইমরান £ ৩২) 


be bE GE LN CESNGE 
ELS ei S022) 
- dw 515 all B56 SS 
হে ঈমানদার লোকেরা! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই 
রসূলের আনুগত্য করো আর করো তোমাদের মধ্যকার দায়িত্ব ও 
কর্তৃত্বের অধিকারী লোকদের । তবে তোমাদের মধ্যে কোনো বিরোধ 
দেখা দিলে বিষয়টি ফায়সালার জন্যে আল্লাহ ও রসূলের দিকে ফিরিয়ে 
Ce ht 
EST UAERES Sales CAPE LTE TEA 
Ps Gt USS 


LENE 
জানাতে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্ণাধারা প্রবহমান, সেখানে 
তারা চিরদিন থাকবে । আর এটাই মানুষের সবচে’ বড় সাফল্য । 
DSI ১৩) 

£15) 5G EASA $5 a পৃ) A SL 5 
EHF CEE 5 5 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৩৯ 
FES 4S ASEM Lil 


Gis A J 
যারা আল্লাহ ও রসূলের আনুগত্য করবে, তারা আল্লাহর নি'আমত 
প্রাপ্ত নবী,. সিদ্দীক, শহীদ ও সালেহ লোকদের সাথি হবে। আর 
কতইনা উত্তম সাথি এরা! (সূরা ৪ আন নিসা $ ৬৯) 

ব্যাখ্যা $ আনুগত্য মানে- হুকুম পালন করা, নির্দেশ মতো কাজ করা, 
আইন কানুন ও বিধি বিধানের অনুগত থাকা, শৃংখলা মেনে চলা । কুরআনে 
তিনটি আনুগত্যের নির্দেশ দেয়া হয়েছে ঃ 

১. আল্লাহর আনুগত্য, 

২. রসূলের আনুগত্য, 

৩. নেতা ও কর্তৃত্বশীলের আনুগত্য । 

আল্লাহ ও রসূলের আনুগত্য করতে হবে শর্তহীনভাবে । তবে নেতা বা 
কর্তৃত্বশীলের সাথে মতপার্থক্য করা যাবে। এ ক্ষেত্রে মীমাংসা ও ফায়সালা 
নিতে হবে আল্লাহ ও রসূলের বিধান থেকে । অর্থাৎ নেতার নেতৃত্ব ও 

হৰ্ত্বশীলের কর্তৃত্ব হবে আল্লাহ ও রসূলের আনুগত্যের অধীন । তারা 
যতোক্ষণ আল্লাহ ও রসূলের হুকুমের অধীন থেকে আদেশ করবে, ততোক্ষণ 
তাদের আদেশ মান্য করা অপরিহার্য কর্তব্য । কিন্তু তারা আল্লাহর হুকুম ও 
রসূলের আদর্শের খেলাফ কোনো হুকুম দিলে তা মানা যাবে না । সে ক্ষেত্রে 
আল্লাহর হুকুম ও রসূলের আদৰ্শই মানতে হবে । এরূপ আনুগত্যকারীরা- 

১. জান্নাত লাভ করবে । 

২. প্রকৃত সাফল্য তারাই অর্জন করবে। 

৩. পরকালে নবীদের সাথি হবে। 

8. সিদ্দীকদের সাথি হবে। 

৫. শহীদদের সাথি হবে । 

৬. সালেহ লোকদের সাথি হবে। 


Wwww.icsbook.info 


৪০ কুরআন পড়ো জীবন গড়ো 


Et BEE OCB Pec 

যারা ঈমান এনেছে, তারা সবচে’ বেশি ভালোবাসে আল্লাহকে । (সূরা 
২ আল বাকারা £ ১৬৫) 

ব্যাখ্যা ৪ একজন মুমিন মুসলিমের কাছে তো আল্লাহই সবচেয়ে প্রিয় । 
কারণ সে তো জানে, আল্লাহই তাকে সৃষ্টি করেছেন, তিনিই তাকে জীবন 
দিয়েছেন। বেঁচে থাকার জন্যে, বড় হবার জন্যে, সুস্থ থাকার জন্যে, সুখের 
জন্যে, সমৃদ্ধির জন্যে যা কিছু দরকার, সবই তো আল্লাহই দিয়েছেন। মৃত্যু 
ও আল্লাহরই হাতে । মৃত্যুর পরও আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাই 
সবচেয়ে বেশি ভালবাসতে হবে তো তাকেই । আল্লাহ কুরআনে ক্রমিক 
অনুযায়ী তিনটি ভালবাসা নির্দিষ্ট করে দিয়েছেন $ 

€ সর্বাধিক প্রিয় হবেন £ আল্লাহ । 

® অতপর £$ আল্লাহর রসূল । 

€ এরপর ঃ$ আল্লাহর পথে জিহাদ! 
আল্লাহ বলেন £$ 
“হে রসূল বলে দাও । তোমাদের বাবা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, 
অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং পছন্দের বাড়িঘর যদি তোমাদের কাছে 
আল্লাহ, তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, 
তবে আল্লাহর ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো । আল্লাহ এরূপ 
ফাসিকদের সঠিক পথ দেখাননা । (সূরা ৯ আত তাওবা £ ২৪) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৪১ 


ap 2 | I“ eo £4 THEE )) A 
-/IS AE lS 24 ol ADAG 
তোমরা আল্লাহকে ভয় করো । আল্লাহ মনের কথা জানেন । (সূরা ৫ 
আল মায়িদা £ ৭) 

(0 LE Epa TEE REAP 
Ia SUSAN EMITTING 

O22 \ AD A El 00S) Er 
হে ঈমানদার লোকেরা! তোমরা আল্লাহকে ঠিকভাবে ভয় করো । 


দ্যাখো, আল্লাহর অনুগত--মুসলিম হওয়া ছাড়া যেনো তোমাদের মৃত্যু 
না হয় । (সূরা ৩ আলে ইমরান ৪ ১০২) 


22 & blsls4f ৯) 3 AEN SMZ HNN FE 


oad LAAT 4114 A, 


তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো । আর তার নির্দেশ শুনো, 
মেনে নাও এবং তার পথে ব্যয় করো । এটাই তোমাদের জন্যে 
কল্যাণের পথ । (সূরা ৬৪ আত তাগাবুন £ ১৬) 

AID TDI II LMG 
অতএব হে ঈমানদার জ্ঞানীরা! তোমরা আল্লাহকে ভয় করো । (সূরা ৬৫ 
আত তালাক $৪ ১০) 

ব্যাখ্যা 8 আল্লাহকে ভয় করা মানে- আল্লাহ্‌ যা নিষেধ করেছেন তা 
ত্যাগ করা, তা বর্জন করা, তা থেকে দূরে থাকা । আল্লাহর নিষেধাজ্ঞা ভংগ 
হয় কিনা সে ভয়ে সতর্ক ও সচেতন ভাবে জীবন যাপন করা । আমি চাই 
আল্লাহর ভালোবাসা ৷ সুতরাং আমার কোনো আচরণে তিনি যেনো আমার 
প্রতি রাগ না করেন, বেজার না হন, মনোকষ্ট না পান, সে ব্যাপারে সচেতন 
থেকে সতর্ক হয়ে চলার নামই তাকওয়া বা আল্লাহর ভয় । 


Wwww.icsbook.info 


8৪২ কুরআন পড়ো জীবন গড়ো 


অনুসরণ করো রসূলের আদর্শ 


PECTS SER NODE a 
FSG 15 4% 3 RI 

SS AMEN FUE HH CEE OO 
আমার (আদর্শ) অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের 


ভালবাসবেন এবং তোমাদের গুণাহ খাতা মাফ করে দেবেন । আল্লাহ 
Ve ENE 


BE EE CO Biv Es EO enter 
RES 5 ls ENCE SC ES 
NEL AT) 


আল্লাহর রসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তোমাদের এমন প্রত্যেক 
ব্যক্তির জন্যে, যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করে, পরকালের মুক্তি 
কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে । (সূরা ৩৩ আল 
আহযাব ৪ ২১) 

ব্যাখ্যা 8 এ দুটি আয়াত থেকে পরিষ্কারভাবে জানা গেলো, আল্লাহকে 
পেতে হলে, আল্লাহর ভালবাসা পেতে হলে এবং আল্লাহর সম্ভুষ্টি লাভ 
করতে হলে আল্লাহর রসূলের অনুসরণ করতে হবে । রসূলের নীতি ও আদর্শ 
অনুযায়ী জীবন যাপন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে রসূলের পদাংক 
অনুসরণ করতে হবে। অন্য কারো অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে 
না। 


Wwww.icsbook.info 


SSIES FE IVIL 5 HM ASG 5 
ser SSS LEE) CEE RF EC SC UE EES 
er’ EEE at SS HANA ASS 
AL Ns tr ১55 
তোমার রব নির্দেশ দিচ্ছেন, তোমরা তার ছাড়া আর কারো দাসত্ব 
করোনা এবং মা-বাবার প্রতি ইহসান করো । তোমাদের কাছে যদি 
তাদের কোনো একজন কিংবা দুজনই বৃদ্ধাবস্থায় থাকে, তবে তাদের 
প্রতি কোনো অবজ্ঞামূলক কথা উচ্চারণ করোনা, তাদের প্রতি বিরক্তি 
প্রকাশ করোনা, বরং ভাদের সাথে সম্মানের সাথে কথা বলো । (সূরা ১৭ 
ইসরা; বনি ইসরাইল £ ২৩) 
শব্দার্থ £ ইহসান- দয়া, অনুথহ, প্রাপ্যের চাইতে বেশি দেয়া, 
দায়িত্বের চাইতে বেশি করা, সুন্দর ব্যবহার করা, চমৎকার আচরণ করা । 
“Eats JN SLL IELESS 


ৰ AN 


ESE Pirin PE SLL EXC eS IESE 
ABIES HLH ISNI ESN ALS HIE 
AEE BRIO Ctl oe oR 
ee । (সূরা ২৯ আনকাবৃত ৪ ৮। সূরা ৪৬ আহকাফ ১৫) 


EC a bE Le ESI ABSA 

Es চি 
আল্লাহর দাসত্ব করো, তার সাথে কোনো কিছুকে শরীক করোনা এবং 
মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো । (সূরা ৪ আননিসা ৪ ৩৬) 


Wwww.icsbook.info 


88 কুরআন পড়ো জীবন গড়ো 
CTE Ed So ECE Tk 
AED LIEGE HES ut Es 
EB EE 8 As 

আমার শোকর আদায় করো আর তোমার মাতা পিতার প্রতি 
কৃতজ্ঞ থাকো । আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। 
কিন্তু তোমার বাবা মা যদি তোমাকে আমার সাথে শিরক করতে চাপ 
দেয় যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের কথা 
মেনোনা । কিন্তু এ পৃথিবীতে তাদের সাথে ভালো ব্যবহার করে যেয়ো। 
(সূরা ৩১ লুকমানঃ ১৪-১৫) 

ব্যাখ্যা £ এ আয়াতগুলো থেকে জানা গেলো, মানুষের দুটি কর্তব্য 
সবচেয়ে বড় $ 

এক ঃ আল্লাহর প্রতি কর্তব্য । 

দুই £ মাতা পিতার প্রতি কর্তব্য । 
তার আনুগত্য করা, তাঁর কাছে নত হয়ে থাকা । 

আল্লাহর পরেই মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো, পিতা মাতার প্রতি । 
তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা, তাদের সেবা করা । বিশেষ করে বৃদ্ধ বয়সে 
তাদের প্রতি দয়া, সহানুভূতি ও অনুগ্রত করা ৷ তাদের অবজ্ঞা না করা, 
তাদের সেবা করতে গিয়ে বিরক্ত না হওয়া, তাদের জন্যে দু'আ করা এবং 
তাদের কথা মান্য করা । 

কোনো পিতা মাতা যদি আল্লাহর সাথে শিরক করতে বলে, আল্লাহর 
হুকুম অমান্য করতে বলে, অন্যায় কাজের আদেশ দেয়, কিংবা পাপ কাজ 
করতে বলে, তবে তাদের এসব আদেশ মানা যাবেনা । কিন্তু দুনিয়ার জীবনে 
তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৪৫ 


দু'আ করো মা বাবার জন্যে 
CERES OSE ES a EAE FE ed He EES 
ESE CE 5725 
তাদের (মা-বাবার) প্রতি দয়া ও নম্রতার ডানা মেলে দাও এবং 
(আল্লাহর কাছে) বলোঃ প্রভু! এঁদের প্রতি করুণা করো, যেভাবে মায়া 


মমতা ও করুণা দিয়ে ছোটবেলায় তারা আমাকে প্রতিপালন করেছে। 
(সূরা ১৭ ইসরা $ ২৪) 


HEGEL IG ES INS SIA CSG 

Lots 
প্রভু! যেদিন বিচার বসবে, সেদিন আমাকে, আমার মা-বাবাকে এবং 
সব মুমিনদের ক্ষমা করে দিও । (সূরা ১৪ ইবরাহীম £ ৪১) 


EA HE Se HS 1 
Ales ENS IA AHN CE EE 
আমার প্রভু! আমাকে তৌফিক দাও, আমি যেনো তোমার সেই. 
দানসমূহের শোকর আদায় করি, যেগুলো তুমি আমাকে এবং 
আমার মা-বাবাকে দিয়েছো, আর আমার কাজকর্ম যেনো এমন 
হয়, যাতে তুমি সন্তুষ্ট থাকো । (সূরা ৪৬ আহকাফ £ ১৫, সূরা ২৭ আন 
নামল £ ১৯) | 

ব্যাখ্যা $ মা-বাবা সম্ভানের প্রতি শিশুকাল থেকে যতো বেশি মায়া- 
মমতা, আদর-যত্ব, সহানুভূতি, দয়া, অনুগ্রহ করে থাকেন, তাদের জন্যে 
যতোটা কষ্ট স্বীকার করে থাকেন, তাদের জন্যে যতোটা ব্যাকুল বেকারার 
থাকেন, এতোটা দায়শোধ করা সম্তানের পক্ষে কিছুতেই সম্ভব নয়। 
তাই মা-বাবার প্রতি দয়া, অনুগ্হ, সন্মান, সহানুভূতি প্রদর্শনের সাথে 
সাথে তাদের জন্যে দায়াময় আল্লাহর কাছে নিয়মিত দু'আও করতে 
হবে। 


Wwww.icsbook.info 


৪৬ কুরআন পড়ো জীবন গড়ো 
পবিত্র পরিচ্ছন্ন থাকো 


EEE EES TEES ELD 
তোমার পোশাক পরিচ্ছন্ন রাখো এবং পরিহার করো যাবতীয় 
আবিলতা-মলিনতা । (সূরা ৭৪ আল মুদ্দাস্সির £ 8-৫) 


আল্লাহ সেইসব লোকদের ভালোবাসেন, যারা নোংরামী থেকে বিরত 
থাকে এবং পবিত্রতা অবলম্বন করে। (সূরা ২ আল বাকারা ৪ ২২২) 


ESM NITE SA Gos DLs 
EEE SE 

তাতে (নবীর মসজিদে) আছে এমন সব লোকেরা, যারা পাক-পবিত্র 
থাকা পছন্দ করে, আর আল্লাহও পাক-পবিত্র থাকা লোকদের 
ভালোবাসেন । (সূরা ৯ আত তাওবা ঃ ১০৮) 

শব্দার্থ £ তাহরাত - পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, অযু, গোসল । 

ব্যাখ্যাঃ আল্লাহ এবং তার রসূল (সা) পবিত্রতার প্রতি অত্যন্ত গুরুত্ব 
দিয়েছেন। রসূল (সা) বলেছেনঃ ‘পবিত্রতা ঈমানের অর্ধেক ৷’ পবিত্রতা তিন 
প্রকার, যথাঃ 

ক. চিন্তা ও মনের পবিত্রতা, 

খ. দৈহিক পবিত্ৰতা, 

গ. পোশাকের পবিত্রতা । 

মনের পবিত্রতা অর্জন করতে হয় মন থেকে হিংসা, বিদ্বেষ, কুচিন্তা, 
লোভ লালসা, অহংকার ইত্যাদি দূর করার মাধ্যমে । 

দৈহিক পবিত্ৰতা অৰ্জন করতে হয় গোসল ও অযু করার মাধ্যমে । 

পোশাক পবিত্র করতে হয় পরিচ্ছন্ন পানিতে ধুয়ে । 

মুমিনের কর্তব্য হলো, এই তিনটি পবিত্রতা অর্জন করা এবং পবিত্রতা 
অর্জন করার পর তা বজায় রাখা । আবার অপবিত্র হলে পূনরায় পবিত্রতা 
অর্জন করা । পবিত্রতাকে অভ্যাস হিসেবে খৃহণ করা । অপবিত্রতাকে ঘৃণা 


করা, অপছন্দ করা । | | 
Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৪৭ 


যারা এভাবে পবিত্রতার নীতি অবলম্বন করে, মহান আল্লাহ তাদের 
ভালোবাসেন । আর আল্লাহ যাদের ভালোবাসেন, তারাই শ্রেষ্ঠ মানুষ, সফল 
মানুষ । তারা আল্লাহর নিকট থেকে পুরস্কার লাভ করবে । 


কুরআনকে আল্লাহর কিতাব মানো 
7 LEBEL CEES i ঠৰ ff aL 
| Ee EEE 
। সন্দেহ নেই । (সূরা ৩২ আস সাজদা ৪ ২) 


MEAN 


4A O35» ALY LEAM 2S 
এ কুরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব নয় । (সূরা ১০ 
ইউনুস £ ৩৭) 
EMER REE fo od ECE ESS 
এটা আল কিতাব, এতে কোনো সন্দেহ নেই । (সূরা ২ আল বাকারা ৪ ২) 
2 a Er: 2S 
এ (গ্ৰন্থ) হচ্ছে আল্লাহর হিদায়াত । (সূরা ৩৯ আয যুমার ৪ ২৩) 


কুরআন আল্লাহর কিতাব হবার চ্যালেঞ্জ 


Aci SB aL. ai2 2D ত *12 PALE po 
HEIs Sb Pan Ss 


নৰৰ LARD a AL AML oa LUA DAL 


তারা কি বলেঃ নবী নিজেই এ কিতাব রচনা করেছে? তুমি বলোঃ 
তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তবে এর মতো অন্তত একটি 


Wwww.icsbook.info 


৪৮ কুরআন পড়ো জীবন গড়ো 
সূরা রচনা করে দেখাও আর আল্লাহ ছাড়া যাদেরকে যাদেরকে সম্ভব 
এ ব্যাপারে তোমাদের সাহায্যের জন্যে ডেকে নাও । (সূরা ১০ 
ইউনুস ৪ ৩৮) 

ব্যাখ্যাঃ নবীর যুগে কিছু লোক বলতো, কুরআন নবী নিজেই রচনা 
করে নিয়েছেন। আর কিছু লোক বলতো, নবী অন্য কাউকেও দিয়ে কুরআন 
তৈরি করে নিয়েছেন নাউযুবিল্লাহ! কুরআনের বিভিন্ন স্থানে যুক্তি দিয়ে 
তাদের এসব অভিযোগ খন্ডন করে দেয়া হয়েছে । সাথে সাথে চ্যালেঞ্জও 
দেয়া হয়েছে । কুরআনের বিভিন্ন স্থানে এ চ্যালেঞ্জ দেয়া হয়েছে। 

প্রথমে সূরা বনি ইসরাঈলের ৮৮ আয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছে, 
তোমরা যদি মনে করো এ কুরআন মুহাশ্মদের রচিত, অথবা সে অন্য কারো 
নিকট থেকে রচনা করে এনেছে, তবে তোমরা জিন ও মানুষ সবাই এটার 
মতো একটা কুরআন রচনা করে দেখাও । কিন্তু এ চ্যালেঞ্জের মুকাবিলা তারা 
করতে পারেনি । 

অতপর সূরা হুদের ১৩ আয়াতে চ্যালেঞ্জ দেয়া হয়েছে, একটা কুরআন 
রচনা করতে না পারলে অস্তত এর মতো ১০টি সূরা রচনা করে দেখাও । কিনু 
তাও তারা পারলনা । 

অতপর এই আয়াতে এবং সূরা আল বাকারার ২৩ আয়াতে চ্যালেঞ্জকে 
সহজ করা হয়েছে । বলা হয়েছে, এর মতো একটি সূরা রচনা করে দেখাও । 
আরবের বুদ্ধিজীবি ও কবি সাহিত্যিকরা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু তারা এ 
কুরআনের মতো একটি ছোট সূরা পর্যন্ত রচনা করতে পারেনি। 

এরপর চৌদ্দশত বছর গত হয়েছে, কেউ পারেনি এই চ্যালেঞ্জ গহণ 
করতে ৷ সূরা আল বাকারার ২৪ আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিয়ে 
দিয়েছেন ‘অলান তাফ'আলু’ অর্থাৎ কখনো তোমরা এ কুরআনের মতো 
একটি সূরা রচনা করতে পারবেনা । 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৪8৯ 


GEL EnA NDASH 
Gs ST DINE LS ESL 
IELIES CHAL CS ES A 

gM, SS 
আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী, তা এমন একটি খগ্রন্থ, যাতে 
বিভিন্ন বিষয় পূন পূন আলোচনা হয়েছে, তবু তা নিখাদ 
ভারসাম্যপূর্ণ । যারা তাদের মালিককে ভয় করে, এ বাণীতে তাদের 
লোম শিউরে উঠে । অতপর আল্লাহর স্মরণে তাদের দেহ মন বিগলিত 
হয়ে যায় । (সূরা ৩৯ আয যুমারঃ ২৩) 


পান্তি ও সত্যের পথ দেখায় কুরআন 


a HAS CS tt) Ee $I IS 
EAE DAD AAD Be 

Ea Rs RG 
তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এসেছে নূর ও স্পষ্ট কিতাব । 
যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এর মাধ্যমে তিনি তাদের দেখান শাস্তি ও 
নিরাপত্তার পথ, আর নিজ ইচ্ছায় তাদের বের করে আনেন অন্ধকার 


তি আলোকে রং যশ করন: সত্য:সরত রয। (মরা তাল 
মায়িদাঃ ১৫-১৬) 


ফর্মা- ৪ Wwww.icsbook.info 


৫০ কুরআন পড়ো জীবন গড়ো 


কুরআন থেকে উপদেশ নেয়ার কেউ আছে কি? 
EE EEE EE 
SI 


আমি কুরআনকে উপদেশ গ্রহণের সহজ উপায় বানিয়ে দিয়েছি। এ 
থেকে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (সূরা ৫৪ আল কামার £ ৪০) 


অ 


লাম আল্লাহর 
OIG NET EGS NE) 

আল্লাহর কাছে ইসলামই একমাত্র দীন । (সূরা ৩ আলে ইমরান $ ১৯) 

শব্দার্থ £ দীন- জীবন ব্যবস্থা । ইসলাম- আত্মসমর্পণ করা, মেনে 
নেয়া, হুকুম পালন করা, আনুগত্য করা । 

ব্যাখ্যা £ এ আয়াতে আল্লাহর মনোনীত দীনকে ‘ইসলাম’ বলা 
হয়েছে৷ ইসলামই আল্লাহর মনোনীত দীন । এ কথার অর্থ হলো, ইসলাম 
আল্লাহর কাছে আত্মসমর্পণ ও নতি স্বীকার করে চলার জীবন ব্যবস্থা, 
আল্লাহর আনুগত্য ও হুকুম পালন করার জীবন ব্যবস্থা, আল্লাহর দেয়া 
বিধিবিধান ও নিয়ম কানুন অনুযায়ী জীবন যাপন করার ব্যবস্থা । 
এ আয়াতের অকাট্য ফয়সালা হলো, একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত 
জীবন ব্যবস্থা । ইসলাম ছাড়া আর যতো জীবন ব্যবস্থা, নিয়ম কানুন, 
আইন বিধান ও জীবন যাপনের নিয়ম পদ্ধতি এবং মত ও পথ রয়েছে, 
সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৫১ 


ইসলাম পূর্ণাংগ দীন 
2 aS i Ed oe ee 2 1741 PI 
eS Ye i 2 L273 Le 0 GE 
ES 
আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীন (জীবন ব্যবস্থা)কে পূর্ণতা 
দান করলাম, তোমাদের প্রতি আমার অনুখহ পরিপূর্ণ করলাম, আর 
ইসলামকেই তোমাদের দীন হিসেবে মনোনীত করলাম । (সূরা ৫ আল 
মায়িদা ৪ ৩) 
ব্যাখ্যা ৪ এ আয়াত থেকে জানা গেলো, ইসলাম পূর্ণাংগ জীবন 
ব্যবস্থা । আল্লাহ ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন। 
সুতরাং জীবনের সকল কাজ আল্লাহর দেয়া বিধান ও ব্যবস্থা অনুযায়ী করাই 
মুমিনের অবশ্য কর্তব্য । পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, অফিস 
আদালত, রাজনীতি, অর্থনীতি, দেশ শাসন প্রভৃতি জীবনের সবকিছুই 
আল্লাহর দেয়া বিধান মোতাবেক চালাতে হবে। কারণ, ইসলামে জীবনের 
সকল দিক ও বিভাগের এবং মানব সমাজের সকল কাজ কর্মের নির্দেশিকা 
ও মূলনীতি রয়েছে। যে ব্যক্তি জীবনের সব কাজই আল্লাহর হুকুম ও বিধান 
অনুযায়ী করে সেই সত্যিকারের মুসলিম । 


OLS SWNT HEELS 
EET SE CAS LL 
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন (জীবন ব্যবস্থা) মেনে 
চলতে চায়, তার সে চলার পথ কখনো গ্রহণ করা হবেনা, তাছাড়া: 
পরকালে সে হবে বঞ্চিত ক্ষতিগ্রস্ত । (সূরা ৩ আলে ইমরান $ ৮৫) 


Wwww.icsbook.info 


৫২ কুরআন পড়ো জীবন গড়ো 

ব্যাখ্যা £ ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র দীন, একমাত্র 
জীবন ব্যবস্থা, একমাত্র চলার পথ । জীবনের সকল কাজের সঠিক 
গাইড লাইন ইসলামে রয়েছে। আল্লাহই মানুষকে সৃষ্টি করেছেন, তাই 
একমাত্র তিনিই জানেন, কিভাবে. জীবন যাপন করলে মানুষের কল্যাণ 
হবে? তিনি পরম দয়ালু । দয়া করে তিনি মানুষকে জীবন যাপনের পথ 
বলে দিয়েছেন। সে পথটির নামই ইসলাম ৷ আল্লাহর দেয়া ইসলামেই 
রয়েছে জীবন যাপনের সঠিক গাইড লাইন । যে ইসলাম ছাড়া অন্য কোনো 
পথে চলবে, সেটা আল্লাহর পথ নয়। সেটা ক্ষতির পথ, অকল্যাণের পথ, 
ধ্বংসের পথ । পরকালে সে হবে আল্লাহর ক্ষমা ও পুরস্কার থেকে বঞ্চিত । 
মানুষ আল্লাহর পথে চলছেনা বলেই পৃথিবীতে এতো অশাত্তি, এতো 
হানাহানি । 


GLAMIS OA 4h Il 
MEY ELT EE 2G 3S 


Aa Pr np 
- DD 


এই (মানুষ) গুলো কি আল্লাহর দেয়া জীবন চলার পথ (দীন) বাদ 
দিয়ে অন্য পথে চলতে চায়? অথচ মহাবিশ্ব ও পৃথিবীতে যারাই আছে, 
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই আল্লাহর অনুগত হয়েছে। আর 
আল্লাহর কাছেই তো সবাইকে ফিরিয়ে নেয়া হবে। (সূরা ৩ আলে 
ইমরান £ ৮৩) 

ব্যাখ্যা $ মানুষ ছাড়া সবাই আল্লাহর দীন অনুযায়ী জীবন যাপন 
করে। সবাই আল্লাহর অনুগত-মুসলিম । মানুষকে চলার স্বাধীনতা দেয়া 
হয়েছে। মানুষের উচিত বিশ্বজগতের সব কিছুর মতো নিজের ইচ্ছা ও 
স্বাধীনতাকে আল্লাহর অনুগত করে দেয়া । বিশ্বজগতের সবকিছুই তো 
আল্লাহর নির্ধারিত নিয়মে ও আল্লাহর নির্ধারিত পথে চলছে। এমনকি 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৫৩ 


মানুষের শরীরটাও। চোখকে আল্লাহ দেখার জন্যে সৃষ্টি করেছেন, কানকে 
শুনার জন্যে, মন মস্তিফককে চিন্তা ভাবনা করার জন্যে, নাককে শ্বাস প্রস্থাসের 
জন্যে, জিহবাকে কথা বলার জন্যে, এভাবে প্রতিটি অংগকে নির্দিষ্ট কাজ 
করার জন্যে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটি আল্লাহর হুকুম পালন করে। 
তবে কেন তুমি আল্লাহর দেয়া স্বাধীনতা ও ইচ্ছাশক্তিকে আল্লাহর অনুগত 
করবেনা? 


SOLS SOLAS BLU GHIS 
BLS 505 ME IAS eb 

BCE OE 
আল্লাহই তিনি, যিনি তার রসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দীন 
নিয়ে, যেনো রসূল এ দীনকে অন্যসব দীনের উপর বিজয়ী করে দেয়, 
যদিও মুশরিকরা এ কাজকে অপছন্দ করে । (সূরা ৯ আত তাওবা ৪ ৩৩; 
সূরা ৪৮ আল ফাতাহ £ ২৮; সূরা ৬১ আস সফ ৪ ৯) 

ব্যাখ্যা £ঃ এ আয়াতটি কুরআনে তিনটি স্থানে উল্লেখ হয়েছে। সূরা 
আল ফাতহায় আয়াতের শেষাংশে ‘যদিও মুশরিকরা এ কাজকে অপছন্দ 
করে’-এর পরিবর্তে বলা হয়েছে £ ‘আর এই (রসূল, এই হিদায়াত এবং এই 
দীন সত্য হবার) ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট ।' 

এ আয়াতে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে, রসূল (সা) আল্লাহর পক্ষ 
থেকে মানুষকে যে জীবন ব্যবস্থা ও চলার পথ দিয়ে গেছেন, তাই একমাত্র 
সত্য জীবন ব্যবস্থা ও জীবন যাপনের সঠিক পথ নির্দেশ । এ ছাড়া আর 
যতো জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, মতবাদ, মতাদর্শ এবং মত ও পথ 
রয়েছে সবই বাতিল, ভ্রান্ত এবং মানুষের জন্যে ক্ষতিকর । 

এ আয়াতে রসূল (সা)-এর দায়িত্বের কথাও বলা হয়েছে বলা হয়েছে, 
রসূলকে পাঠানো হয়েছে আল্লাহর দেয়া সত্য জীবন ব্যবস্থা ও পথ 
নির্দেশকে পৃথিবীর প্রচলিত সকল ব্যবস্থা, মতবাদ, জীবন পদ্ধতি, 


Wwww.icsbook.info 


৫৪ কুরআন পড়ো জীবন গড়ো 
রীতিনীতি এবং মত ও পথের উপর বিজয়ী করে দেয়ার জন্যে । 

আয়াতে আরো বলা হয়েছে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বিজয়কে 
মুশরিক-কাফিররা অপছন্দ করে। অর্থাৎ এ কাজকে তারা সহ্য করতে পারেনা, 
মেনে নিতে পারেনা । 

ইতিহাসে আমরা দেখতে পাই, আল্লাহর রসূল (সা) আল্লাহর দেয়া এই 
দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন । তিনি আল্লাহর দীন ও হিদায়াতকে 
বিজয়ী করার জন্যে প্রাণপণ জিহাদ ও সংগাম করে গেছেন। কাফির 
মুশরিকরা তার এ কাজকে সহ্য করতে পারেনি । তারা বাধা দিয়েছে, 
অত্যাচার নির্যাতন করেছে। তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি এসব কিছু সহ্য 
করেছেন । বিরোধিতার মুখে অটল থেকেছেন । মুকাবিলা করেছেন এবং শেষ 
পর্যন্ত সত্য দীনকে বিজয়ী করেছেন। 


LAS L 
Ls" rl — 


TET 


SEL ACEC 


০5৯ )১55 44 DEL 
তিনি তোমাদের জন্যে সেই দীনই নির্ধারণ করেছেন, যা মেনে চলার 
হুকুম তিনি নূহকে দিয়েছিলেন। আর (হে মুহাম্মদ) তোমার কাছে 
অহীর মাধ্যমে আমি সেই দীনই অবতীর্ণ করেছি । এই একই দীন 
অনুযায়ী জীবন যাপন করার হুকুম আমি দিয়েছিলাম ইবরাহীম, মূসা 
এবং ঈসাকেও ৷ তাদের সবাইকে আমি নির্দেশ দিয়েছিলাম, তোমরা 
এই দীনকে প্রতিষ্ঠা করো এবং এতে বিভেদ সৃষ্টি করোনা ৷ (সূরা ৪২ 
আশ শূরা $ ১৩) 

ব্যাখ্যা £ এ আয়াত থেকে জানা গেলো, সব নবীকে আল্লাহ্‌ তা'আলা 
একই দীন দিয়ে পাঠিয়েছেন । সকল নবী একই দীনের বাহক ছিলেন। 
আল্লাহর আনুগত্য ও দাসত্ব করাই এ দীনের মূলকথা । নবীগণ মানুষকে এক 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৫৫ 
আল্লাহর আনুগত্য ও দাসত্ব করার আহবান জানিয়েছেন । আল্লাহ তা'আলা 
আনুগত্য ও দাসত্ব করার মূলমস্ত্রের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে 
গেছেন। দীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভেদ বিচ্ছিন্তাকে আল্লাহ তা'আলা 
পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন । তাই সকল মুসলমানের অবশ্য কর্তব্য 
আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্যে এঁক্যবদ্ধ হয়ে চেষ্টা সংগ্রাম করা । 


সালাত করো কায়েম 


Ij BULB FI LENO ELE Nt L5G 

AEA AR OIL 
সালাত কায়েম করো । সময় মতো সালাত আদায় করা মুমিনদের 
জন্যে ফরয করে দেয়া হয়েছে। (সূরা ৪ আন নিসা £ ১০৩) 


EE ro FE PE DEE Ee 5 515 


সালাত কায়েম করো এবং আল্লাহকে ভয় করো, তিনিই সেই মহান 
সত্তা যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। (সূরা ৬ আল 
আন'’আম $ ৭২) 

ব্যাখ্যা £ঃ আল কুরআনে অনেকগুলো আয়াতে সালাত (নামায) কায়েম 
করার হুকুম দেয়া হয়েছে । বুঝ জ্ঞান হওয়া প্রত্যেক মুমিন ছেলেমেয়ের 
জন্যে নামায পড়া ফরয । ‘নামায কায়েম করা’ মানে নামাযের বিধিবিধান 
ও নিয়ম কানুন সঠিকভাবে পালন করে নামায পড়া, জামা’তে নামায পড়া । 
অন্যদেরকে নামায পড়তে ডাকা এবং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে 
নামাযের প্রক্রিয়া চালু করা । 


Wwww.icsbook.info 


আমি আল্লাহ । আমি ছাড়া আর কোনো ইলাহ নেই । তাই আমারই 
দাসত্ব করো এবং আমাকে স্মরণ করবার জন্যে সালাত কায়েম করো । 
(সূরা ২০ তোয়াহা ৪ ১৪) 
সুতরাং নামায পড়ো তোমার প্রভুর জন্যে আর কুরবানি করো । (সূরা 
১০৮ আল কাউছার £ ২) 


নামায না পড়ার শাস্তি জানো? 
EO Rd sr ESB ENE u LA 5) 


Ie io Lt E! EEE BF) IEEE 
তবে ডান দিকের লোকদের কথা ভিন্ন । তারা থাকবে জান্নাতে । তারা 
অপরাধীদের জিজ্ঞাসা করবে £ কোন্‌ জিনিস তোমাদেরকে দোযখে 


ঠেলে দিয়েছে? তারা বলবেঃ আমরা নামায পড়তামনা... । (সূরা ৭৪ 
আল মুদ্দাসসির £ ৩৯-৪৩) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৫৭ 


Nt SILL 
সেইসব মুসল্লিদের জন্যে ty BE গাফলতি 


করে, যারা লোক দেখানোর জন্যে নামায পড়ে । (সূরা ১০৭ আল 
মাউন ৪ ৪-৬) 


MSS HCE SEH TALL) | 
S527 2 EE ET 5 
IE DAMEN II FAL 


কিক জলহিকে থকা দেবর ডেৱা করে জা আারাহই তাদের 
ধোকায় ফেলে রেখেছেন, তারা নামাযের জন্যে উঠতে আলস্য আর 
গাফলতি নিয়ে উঠে তারা নামাযের দিকে যায় লোক দেখাবার জন্যে । 
আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। (সূরা ৪ আননিসা ৪ ১৪২) 
ব্যাখ্যা $ মুনাফিকরা নামায পড়েও কোনো পুরস্কার পাবেনা । বরং 
পরকালে তাদের জন্যে রয়েছে ধ্বংস ৷ কারণ, তাদের নামাযের বৈশিষ্ট হলোঃ 
১. তারা নামাযে গাফিল। 
২. নামাযে তাদের আগ্রহ থাকেনা । নামাযে আলস্য ও শৈথিল্য দেখায় । 
৩. তারা লোক দেখাবার জন্যে নামায পড়ে । 
8. নামাযে তাদের মন আল্লাহর দিকে রুজু থাকেনা । 


Wwww.icsbook.info 


৫৮ কুরআন পড়ো জীবন গড়ো 


নামাযের সুফল শুনো 
ELIOT CSE ON EALHSIS 


OSS, UE 
পড়ে । (সূরা ২৩ আল মুমিনুন £ ১-২) 
2 EAA x FS ন UT a 2 se) 
A 2 % ‘ A Ll 
- SATE IIL 3B EL 
জানাতে অবস্থান করবে । (সূরা ৭০ আল মায়ারিজ £ ৩৪-৩৫) 


| a SILA NO FLAN 25 
OLN EAL 


সালাত কায়েম করো । নিশ্চয়ই সালাত অশ্রীল ও খারাপ কাজ থেকে 
বিরত রাখে । (সূরা ২৯ আন কাবূত 8 ৪৫) 


নামায শেষ করে বেরিয়ে পড়ো 


LA - z AL £ S 2d 
BIDS FEC EN ta 3g 
2 SEMIS 2 Hl Abin iis 


নামায শেষ হলে যমীনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান 
করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো । আশা করা যায় তোমরা 
সফল হবে (সূরা ৬২ আল জুমআ ঃ ১০) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৫৯ 


SSN SNS ES EMAL SNE 
সালাত কায়েম করো যাকাত প্রদান করো। (সূরা ২ আল বাকারা $ 
১১০ । সূরা ২২ আল হজ্জ ৭৮। সূরা ২৪ আন নুর ৫৬ । সূরা ৫৮ 
মুজাদালা ১৩ সূরা ৭৩ মুযযাম্মিল ২০) 

ব্যাখ্যা £ ইসলামে সালাতের পরই যাকাতের স্থান । যাকাত মানে- শুদ্ধ 
হওয়া বা পরিশুদ্ধি লাভ করা । অর্থ সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর 
নির্ধারিত খাতে প্রদান করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এই নির্দিষ্ট অংশ 
বাধ্যতামূলকভাবে অর্থ সম্পদ থেকে বের করে দেয়াকে যাকাত বলা হয় । 
এর মাধ্যমে অর্থ সম্পদ পরিশুদ্ধ হয়। যাকাতের অপর নাম সাদাকা । 


DEE PEEVE 
a 35 Se ONE a 
সাদাকা (যাকাত) হলো ফকীরদের জন্যে, মিসকীনদের জন্যে, যাকাত 
বিভাগের কর্মচারীদের জন্যে, যাদের মন জয় করা উদ্দেশ্য তাদের 
জন্যে, দাসত্ব থেকে মুক্তির জন্যে, খণগ্রস্তদের জন্যে, আল্লাহর কাজের 


জন্যে এবং অসহায় পথিকদের জন্যে । এটা হলো আল্লাহর পক্ষ থেকে 
নির্ধারিত ফরয । (সূরা ৯ আত তাওবা ৪ ৬০) 


Wwww.icsbook.info 


A D2 fe LLL 
=I AL oe E71 Cl com 


- 442" 25 
হে রসূল! তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসূল করো, যা তাদের 
পবিত্ৰ পরিশুদ্ধ করবে । (সূরা ৯ আত তাওবা 8৪ ১০৩) 


রোযা রাখো রমযান মাসে 
EAA AAA CE ALG oa ik ro 
cl LILES Groh 
re CUE fa 2 3 i FS 2K 
হে ঈমানওয়ালারা! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন 


ফরয করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের উপর ৷ (সূরা ২ আল 
বাকারা 8৪ ১৮৩) 


LEO IA BIOL SGI 4 
Ar oR ce rE 35% Ei 
LPL / le A পু || Lo: 


EINE CRE HH ONE AN 
জাতির জন্যে জীবন যাপনের ব্যবস্থা, সুস্পষ্ট পথ নির্দেশ আর সত্য 
মিথ্যা ও ভালো মন্দের পার্থক্যকারী । কাজেই যে ব্যক্তি এ মাসের 
সাক্ষাত পাবে, তাকে পুরো মাস রোযা রাখতে হবে। (সূরা ২ আল 
বাকারা ৪ ১৮৫) 

ব্যাখ্যা £ এ আয়াতগুলো থেকে জানা গেলো ঃ 

১. রোযা আগের নবীদের উশ্মতের উপরও ফরয ছিলো । 

২. উন্মতে মুহাস্মদীকে পুরো রমযান মাস রোযা রাখতে হবে। 


a 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৬১ 
৩. রমযান মাসে কুরআন নাযিল হবার কারণে এ মাসে রোযা ফরয করা 


হয়েছে। 
8. রোযা রাখা ফরয । আল্লাহর অকাট্য নির্দেশ । 
৫. রোযা কুরআনের ভাষায় ‘সওম’ আর বহুবচনে ‘সিয়াম’ । 


হজ্জ করো আল্লাহর জন্যে 


AEA / SAAS ~~ LS ৮ _ 
ELEM AES peas 
যেসব লোক যাবার সামর্থ রাখে, তারা যেনো অবশ্যি আমার ঘরে হজ্জ 
করে। এটা তাদের উপর আমার অধিকার । (সূরা ৩ আলে ইমরান £ ৯৭) 


HED ESN, ENG 


তোমরা আল্লাহর সম্তুষ্টির জন্যে হজ্জ ও উমরা পালন করো । (সূরা ২ 
আল বাকারা £ ১৯৬) 


দান করো আল্লাহর পথে 


EAA LLL IS Lio LS 

E34 is) PEE ELD) 
Ee EG 

তোমরা আল্লাহর পথে ব্যয় করো। নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে 

দিওনা ৷ দয়া-অনুথহ করো। আল্লাহ অবশ্যি দয়াবানদের 

ভালোবাসেন । (সূরা ২ আল বাকারা ৪ ১৯৫) 

as ৯ DI LLC; 


Wwww.icsbook.info 


মানব কল্যাণে তোমরা যা ব্যয় করবে, তা তোমাদের জন্যে ভালো। 
আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া তোমরা ব্যয় করোনা । যে 
কল্যাণকর দানই তোমরা করবে, তার পূর্ণ প্রতিফল তোমাদের দেয়া 
হবে এবং তোমাদের প্রতি কোনো প্রকার অবিচার করা হবেনা । (সূরা ২ 
আল বাকারা ৪ ২৭২) 


দানের প্রতিফল কতো প্রচুর 


AaB. 


JASNA GY 


ন 


LEE Co Ah CS > BSE ail A} eS at 
Co ~ SA sp LLY 


PEA ~\9 2 45 AES) 


যারা নিজেদের অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের এ দানের 
উপমা হলো এরকম, যেনো, একটি বীজ লাগানো হলো আর তা থেকে 
বের হলো সাতটি শীষ, প্রতিটি শীষে একশ’টি বীজ । এভাবে আল্লাহ . 
যাকে চান তাঁর দানকে প্রচুর বাড়িয়ে দেন। আল্লাহ উদার দাতা, 
মহাজ্ঞানী । (সূরা ২ আল বাকারা £ ২৬১) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৬৩ 


ERE COC EES OE et Ele) Ch 
ET SFO EG Ss LLY 

EEE ATE EA Gol is £ 
হে ঈমানদার লোকেরা! জেনে রাখো, মদ, জুয়া, আস্তানা এবং ভাগ্য 
গণণার ফাল গ্রহণ ও শর নিক্ষেপ এগুলো হচ্ছে নোংরা শয়তানি কাজ । 


তাই তোমরা এগুলো থেকে দূরে থাকো । আশা করা যায়, তোমরা সফল 
হবে । (সূরা ৫ আল মায়েদা £ ৯০) 


হারাম জিনিস খেয়োনা 
Lo rE RET 


i BRET AAO ক 4 ত Sr) 


EE EVE a 


ALN 


ATI IA LLG 5A 


ET 


তোমাদের জন্যে হারাম করে দেয়া হলো মৃত প্রাণী, রক্ত, শুয়োরের 
গোশত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা প্রাণী । আরো 
হারাম করা হলো সেইসব প্রাণী যেগুলো গলায় ফাস লেগে, আহত 
হয়ে, উপর থেকে পড়ে গিয়ে, ধাক্কা খেয়ে এবং কোনো হিংস্ পশু চিরে 
ফেলার কারণে মারা যায় । তবে এ ধরনের কোনো প্রাণীকে যদি জীবন 
থাকা অবস্থায় পেয়ে জবাই করে দিতে পারো, সেটি হালাল । আরো 


Wwww.icsbook.info 


৬৪ কুরআন পড়ো জীবন গড়ো 


হারাম করা হলো, বেদী বা আস্তানায় জবাই করা পশু । ভাগ্য গণনার 
শর নিক্ষেপও হারাম করা হলো । এসবই ফাসেকী কাজ । (সূরা ৫ আল 
মায়েদা £ ৩) 


হালাল ও পবিত্র জিনিস খাও 
ETL MS AMSA LE ZENG 
-Se i EX ~~ | < 4 
হে মানুষ! যমীনে যেসব হালাল ও পবিত্র জিনিস আছে, তোমরা 


সেগুলো খাও, শয়তানের পদাংক অনুসরণ করোনা । (সূরা ২ আল 

বাকারা £ ১৬৮) 

2 i PEEL SER Seas 

DEL CAT et SAAC SGC, 
Aas DAA 


~- 25 


হে ঈমানদার সোলা অনার দেয়া পকিব জর্িকা আহার করো 
আর আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা সত্যি ভার হুকুম 
পালনকারী হয়ে থাকে। (সূরা ২ আল বাকারা ৪ ১৭২) 


পানাহার করো, অপচয় করোনা 


2 Ap (A) AY. a / as 
EEA) Al, BSS CIE oC 


আর খাও এবং পান করো, অপচয় করোনা । কারণ, আল্লাহ 
অপচয়কারীদের পছন্দ করেননা । (সূরা ৭ আল আরাফ ঃ ৩১) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৬৫ 


বাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো 


ES Pf YEE si AA 3 Lo » 
তোমাদের প্রভুর দেয়া রিযিক থেকে খাও আর তার কৃতজ্ঞতা প্রকাশ 


করো । (সুরা ৩৪ সাবা ৪ ১৫) 
অল্লাহর নামে পড়ো 


EI INES 2 


পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। (সূরা আলাক $ ১) 
নোট ঃ এটি হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ প্রথম অহী ও 


প্রথম নির্দেশ । 
জ্ঞান অজন করো 
Et CEE lee 224 I 
বলো ঃ প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করে দাও । (সূরা ২০ তোয়াহা ৪ ১১৪) 
OLE * এ EE Md JIN VAG: ৰ 
তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞেস করে জেনে নাও। 
(সূরা ১৬ আন নহল £ ৪৩) 


জ্ঞানী আর অজ্ঞ সমান নয় 
LAA OPT ar oan LAL) 2p 
O02 ) 5) 
বলো $ বারা জানে আর যারা জানেনা, এই উভয় ধরনের লোক কি 
সমান হতে পারে? (সূরা ৩৯ আয যুমার £ ৯) 


ফর্মা- ৫ www.icsbook.info 


৬৬ কুরআন পড়ো জীবন গড়ো 


জ্ঞানীরা পাবে উচ্চ মর্যাদা 
SU a CEE er Srl CEE EEE 


2 NEUE EE 
যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ্‌ তাদের 
উচ্চ মর্যাদা দান করবেন । (সূরা ৫৮ মুজাদালা 8 ১১) 


জ্ঞানীরা আল্লাহকে ভয় করে 


EL SEER TE THE Us Pa EE CE) 


আল্লাহ্‌র বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, তারা আল্লাহকে ভয় করে । (সূরা 
৩৫ ফাতির £ ২৮) 


A 


সত্য জ্ঞান অজন করো 


EC og 
মূসা তাকে বললো £ আমি কি আপনার সাথি হতে পারি, যাতে করে 


আপনাকে যে সত্য জ্ঞান দেয়া হয়েছে, তা থেকে আপনি আমাকে 
শিখাবেন? (সূরা ১৮ আল কাহাফ £ ৬৬) 


যে বিষয়ে জ্ঞান নেই তা করোনা 
5 A rd 1) / Ef a ie En 5514 


এমন কাজে লেগে পড়োনা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই । (সূরা ১৭ 
ইসরা ৪ ৩৬) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৬৭ 
সুন্দর কথা বলো 
Las piy s 
মানুষের সাথে সুন্দর কথা বলো । (সূরা ২ আল বাকারা ঃ 0) 


ERE CE yt BE BEE et Sf )১ ৩ 
EE eS 


সেই দানের চেয়ে সুন্দর কথা ও মার্জনা অনেক ভালো, যে দানের পর 
মনে কষ্ট দেয়া হয় । (সূরা ২ আল বাকারা ৪ ২৬৩) 


IEEE Ps rd td 


Ee FU ৮) 


উত্তম আচরণ করো 


_L. irl PY Pe EC gC 


যারা উত্তম আচরণ করে আল্লাহ তাদের উত্তম প্রতিফল দান করবেন। 
(সূন্না ৫৩ আন নাজম £ ৩১) 


GED Eo INIA 
তোমরা সুন্দর ব্যবহার করো । আল্লাহ উত্তম আচরণকারীদের 
ভালোবাসেন । (সূরা ২ আল বাকারা ৪ ১৯৫) 

EHC LAA WML LAT 
যারা ভালো আচরণ করে। তাদের জন্যে রয়েছে উত্তম প্রতিদান এবং 
আরো অনেক বেশি কিছু । (সূরা ১০ ইউনুস £ ২৬) 


Wwww.icsbook.info 


৬৮ কুরআন পড়ো জীবন গড়ো 
[ভালো কাজের ক্ষমতা শুনো 
EEE OEE TE LC ES EES 
ভালো কাজ মন্দ কাজকে তাড়িয়ে দেয় । উপদেশ খ্রহণকারীদের জন্যে 
এটা একটা মহান উপদেশ । (সূরা ১১ হুদ £ ১১৪) 


সুন্দরের বিনিময় সুন্দর 
Las LAL DIAN AG Os or as LLU A 
* Sos oan az bb 
Ler iiMhol 


যে সুন্দর কাজ করে, আমি তাতে তার সৌন্দর্য বৃদ্ধি করে দিই । অবশ্যি 
আল্লাহ ক্ষমাশীল ও মর্যাদাদানকারী । (সূরা ৪২ আশু শূরা £ ২৩) 


মন্দ হবে ভালো 
ECO CEE ATES 
SLA AMI IS er EASE 

nlite 
তবে যারা মন্দ কাজ করার পর তাওবা করবে, ঈমান আনবে এবং 


ঠিকমতো ভালো কাজ করবে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো 
কাজে বদল করে দেবেন। কারণ, আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান। 


(সূরা ২৫ আল ফুরকান ৪ ৭০) 
মন্দের বিপরীতে ভালো করো 

Be NHN ALI ENGL LENO GS 
Die Lin Fa EER 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৬৯ 
আর তারা মন্দের বিপরীতে ভালো করে। তাই তাদের জন্যে রয়েছে 
পরকালের ঘর, চিরস্থায়ী জান্নাত । (সূরা ১৩ আর বা'আদ £$ ২২-২৩) 
2১ 4 FE RE EOE CE Rs ER 
Sg BLY EINE SLA 2 GS 

LER EISELE 
ভালো আচরণ আর মন্দ আচরণ সমান নয়। তুমি মন্দ আচরণকে 
সর্বোত্তম আচরণ দিয়ে মিটিয়ে দাও। তাতে করে তোমার 
জানের দুশমনও প্রাণের বন্ধ হয়ে যাবে। (সূরা ৪১ হামীম আস 
সাজদা £ ৩৪) 


ভালো কাজের প্রতিদান দশগুণ 
EEE SPE WE Ee CAA SL A 
যে আল্লাহর কাছে ভালো কাজ নিয়ে হাযির হবে সে দশগুণ প্রতিদান 
পাবে। (সূরা ৬ আল আনআম ঃ ১৬০). 
E EE rr) 1S 2 AC AE / 
যে কেউ ভালো কাজ নিয়ে আসবে, সে তার চাইতে উত্তম প্রতিফল 
পাবে । (সূরা ২৮ আল কাসাস £ ৮৪) 


দয়া করো সর্বজনে 
ed af) Pp SE TRS SD চি ALL 
ELMAN ILMA LS AG 
আর দয়া করো, যেমন আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন । (সূরা ২৮ 
আল কাসাস £৪ ৭৭) 
GLASS SLAY IDI Ab LNG 


Wwww.icsbook.info 


৭০ কুরআন পড়ো জীবন গড়ো 


আল্লাহ তোমাদের হুকুম দিচ্ছেন সুবিচার করতে, দয়া-অনুগ্রহ করতে 
এবং আত্মীয় স্বজনকে দান করতে । (সূরা ১৬ আন নহল ঃ ৯০) 


দয়ার প্রতিদান দয়া 


Es OEE EE AEE Cr EE) ES 


bd 


অবশ্যি দয়ার প্রতিদান দয়া । (সূরা ৫৫ আর রাহমান ৪ ৬০) 


EE ts EA br DTS Oo {CEE 
LL nl GLA NH ALA LL ISS 
£ AL AS “y) 
TT rr) 
অতপর তারা সাথি হয় এসব লোকদের, যারা ঈমান আনে এবং 
পরস্পরকে ধৈর্য ধরার ও সৃষ্টির প্রতি দয়া করার উপদেশ দেয়। এরাই 
ডান হাতের লোক । (সূরা ৯০ আল বালাদ £ ১৭-১৮) 
ব্যাখ্যা £ কুরআনে বিভিন্ন স্থানে মানুষকে দুইভাগ করা হয়েছে। যারা 
মুমিন, মুসলিম ও উত্তম চরিত্রের লোক তাদেরকে ডান হাতের বা ডান 
পাশের লোক বলা হয়েছে। বলা হয়েছে এরাই নাজাত পাবে এবং জারাতে 


যাবে। আর মন্দ লোকদের বাম হাতের লোক বলা হয়েছে । তারা জাহানামে 
যাবে। 


SS IIIB a EBS; 
A পণ a 2. E12 cago 4 
M33 hte 
বাবা মা ও নিকট আত্মীয়রা যে অর্থ-সম্পদ রেখে মারা যায়, তাতে 
পুরুষদের অংশ রয়েছে আর বাবা-মা ও আত্মীয়-স্বজনের রেখে যাওয়া 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৭১ 
অর্থ-সম্পদে মেয়েদেরও অংশ রয়েছে, সে অর্থ সম্পদ সামান্য হোক বা 
বেশি । এটা (আল্লাহর) নির্ধারিত অংশ । (সূরা ৪ আন নিসা ৪ ৭) 

ব্যাখ্যা £ কুরআন নাধিল হবার পূর্বে মেয়েদেরকে উত্তরাধিকার দেয়া 
হতোনা । এখনো বহু ধর্মে মেয়েদেরকে উত্তরাধিকার দেয়া হয় না। কুরআন 
নির্দেশ দিয়ে দিয়েছে, পিতা মাতা ও নিকট আত্মীয়দের মৃত্যুর পর তাদের 
রেখে যাওয়া অর্থ সম্পদের ছেলেরাও মালিক হবে, মেয়েরাও মালিক হবে। 
এ সূরারই ৭ থেকে ১৪ নম্বর আয়াতে বলে দেয়া হয়েছে, কার কার মৃত্যুতে 
কে কে উত্তরাধিকার পাবে এবং কে কতটুকু পাবে? সেটা তোমরা দেখে 
নিও । 

অনেক পরিবারে মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটা 
যারা করে তারা আল্লাহর হুকুম অমান্য করে। যারা আল্লাহর এই হুকুম 
অমান্য করে তাদের কি ভয়ানক শাস্তি হবে তা এই সূরার ১৪ নম্বর আয়াতে 
বলে দেয়া হয়েছে। 


ELI EG IAAYIS 
বলো, আমার প্রভু সুবিচার করতে নির্দেশ দিয়েছেন। (সূরা ৭ আল 
আ'রাফ ৪ ২৯) 
EE OEE TE EEE Ed HPS 
-SHIT IS Sih aheazt 


সুবিচার করো ।' এটাই আল্লাহভীতির সাথে সংগতিশীল । আর 
আল্লাহকে ভয় করে চলো । আল্লাহ তোমাদের সব কাজের পুরা খবর 
সন দেয়া ত সত বায { ৮) 

LABS BL MEA ATER il 
বিচার কর আহ তিক ভালা লেন 5 জা 
হুজুরাত £ ৯) 


Wwww.icsbook.info 


৭২ কুরআন পড়ো জীবন গড়ো 
সত্য কথা বলো 
ASL EL GALI 
আল্লাহ সত্য কথা বলেন । (সূরা ৩৩ আহযাব $ 8) 
সত্য কথা বলো । (সূরা ১৮ আল কাহাফ £ ২৯) 
EE OES i fh 
আল্লাহ সত্য কথা বলতে লজ্জা পাননা । (সূরা ৩৩ আহযাব $ ৫৩) 


সোজা কথা বলো 
Et ME Cs Po EE PRB OE Ca ECG 


7 A AAS 


হে ঈমানদার লোকেরা! আল্লাহকে ভয় করো এবং সোজা-সঠিক কথা 
বলো । (সূরা ৩৩ আহযাব ৪ ৭০) 


ন্যায় কথা বলো 
সি: SNS NE Se ls £8 2 {5১ 


যখন কথা বলবে, ন্যায় কথা বলবে, এমন কি তোমার আত্মীয় স্বজনের 
ব্যাপারে.হলেও । (সূরা ৬. আল আন'আম.$ ১৫২) 


2 PL. AT 


[8 As os 
Et edhe ee Yh 
আল্লাহর নামে করা অংগীকার পূর্ণ করো । (সূরা আনআম £ ১৫২) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৭৩ 
EO tt SE 1) S৫৮ 522515 


eS df SNe RGN Nel ta 
(সূরা ১৭ ইসরা £ ৩৪) 


EAL DL ONS LAAN, 515 
মাপ ও ওজন ইনসাফের সাথে পূর্ণ করো । (সূরা আন'আম ঃ ১৫২) 


ES fd EE Eras, LOEB ES FE SULET 


ALND, ত্ণ 
2০5 5 2500 LE) Obie Hn EE DEBE SRE 
UI AS 


এসব লোকদের জন্যে রয়েছে ধ্বংস, যারা মাপে কম দেয়, মানুষের 
বা ওজন করে দেবার সময় কম দেয় । (সূরা ৮৩ মুতাফ ফি ফীন ১-৩) 


আত্মীয় ও গরীবদের অধিকার দাও 
AG A EEE CEE UE TSE 
ED EERE 


আত্মীয়কে তার অধিকার দাও আর দরিদ্র এবং নিঃস্ব পথিকদেরও 
তাদের অধিকার দাও । (সূরা ১৭ ইসরা ৪ ২৬) 


EE SE 


Wwww.icsbook.info 


৭৪ কুরআন পড়ো জীবন গড়ো 
আর বাজে খরচ করোনা । যারা বাজে খরচ করে, তারা অবশ্যি 
শয়তানেন্ব ভাই । (সূরা ১৭ ইসরা £ ২৬-২৭) 


যিনা ব্যভিচার করোনা 
EEA EAPC ET AED ESE RES EY 


তোমরা যিনার কাছেও যেয়োনা । এটা জঘন্য ফাহেশা কাজ আর 
অত্যন্ত নোংরা কলুষিত পথ । (সূরা ১৭ ইসরা £ ৩২) 


মানুষ হত্যা করোনা 


SL NEEL SNP INL SIG 
ES EEE STE SHS (TELLIER 
হত্যা করোনা । (সূরা ১৭ ইসরা ৪ ৩৩) 


EH FET ELM Een 
চলাফেরা করোনা । আল্লাহ উদ্ধত অংকারী লোকদের পছন্দ করেননা। 
তোমার চলনে ভদ্র হও। তোমার আওয়াজকে বিনয়ী করো । 
কারণ, সবচে’ গর্হিত আওয়াজ তো গর্ধবের আওয়াজ । (সূরা ৩১ 
লুকমান £ ১৮-১৯) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৭৫ 
বিদ্ুপ করোনা 
aS YEATES LLIN el i93 


তোমরা একে অপরকে বিদ্রুপ করোনা এবং কেউ কাউকে খারাপ নামে 
ডেকোনা । (সূরা ৪৯ হুজুরাত £ ১১) 


= লে সম কলা 
/ s \5+ :. US : ee PA EAs ACN 


SD ME VE UE Ss 
EE SNS TU RT RE CESS ETE 
অনুমান করোনা ৷ কারণ, কোনো কোনো সন্দেহ গুনাহ । (সূরা ৪৯ 
হুজুরাত £ ১২) 


বক 
< SS AL A A COS Perr Er. 43)5 
EA ees 


Ab, ANG $3 ILS 
তোমরা মানুষের দোষ বের করতে তার পিছে লেগোনা । একে অপবের 
গীবত করোনা । তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে 
পছন্দ করবে? হা, তা তো তোমরা খৃণা করো। তবে গীবত করার 
ব্যাপারেও আল্লাহকে ভয় করো । (সূরা ৪৯ হুজুরাত £ ১২) 

ব্যাখ্যা $ গীবত মানে-কারো পিছে তার নিন্দা করা, কারো পিছে তার 
দোষ প্রচার করা । কারো গীবত করা এবং কাউকেও অপবাদ দেয়া কবীরা 
গুনাহ । 


Wwww.icsbook.info 


৭৬ কুরআন পড়ো জীবন গড়ো 


আরিফ তোমার স্ুলে পড়ে । তুমি আরিফের একটি দোষের খবর জানো । 
তুমি যদি তার এই দোষটি তার পেছনে অন্য কাউকেও বলো তবে তুমি তার 
গীবত করলে। 

নুমান তোমার স্কুলে পড়ে । সে একটি ভালো ছেলে । তার চরিত্র ভালো । 
কোনো কারণে তুমি ফুয়াদের কাছে বললে, নুমানের এই দোষ আছে, সে 
এই এই খারাপ কাজ করেছে। অথচ নুমান দোষ করেনি এবং খারাপ কাজ 
করেনি । করেছে বলে তুমি জাননা । তারপরও আরেকজনের কাছে তার নামে 
বদনাম করলে । এটাকে বলে অপবাদ । 

যারা কারো গীবত করে এবং কাউকে অপবাদ দেয় তাদের গুনাহ আল্লাহ্‌ 
মাফ করেননা । যাদের গীবত করা হয়েছে ও যাদেরকে অপবাদ দেয়া হয়েছে 
তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে । কারণ, তাদের অধিকার ও মান 
মর্যাদা নষ্ট করা হয়েছে। 


HELI MACH SL LN ESAS 
S53 44, re et EY 
EES 5 CG 3 ESE bls 

GE LE 
বাজে কথা-কাজ থেকে দূরে থাকে, যারা পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন 


করতে থাকে এবং যারা নিজেদের লঙজ্জাস্থানের হিফাযত করে। (সূরা 
২৩ আল মুমিনূন £ ১-৫) 


ফেরদাউসের মালিক হবে কারা? 
LEAL SAEED ES 
ES K 2\ 2 * A ) i 6 1 a I-35 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৭৭ 
dA 2. AL A. SAB a Lye LN 
EES On ON ELE 3 

OS IG FR S353 
আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা 
নিজেদের নামাযগুলোর প্রতি লক্ষ্য রাখে, তারাই হবে মালিক, মালিক 


হবে তারা ফেরদাউসের । সেখানে থাকবে তারা চিরদিন । (সূরা ২৩ 
আল মুমিনূন ৪ ৮-১১) 


আল্লাহর প্রিয় বান্দা কারা? 
(RI EOS et bil i so EAP 
ES IAS SA BENE IKON LSS 
SNELL EEN SE LI 
রহমানের (প্রিয়) বান্দা হলো তারা, যারা যমীনের বুকে চলাফেরা করে 
নভ্রভাবে, মুর্খরা বিতর্ক করতে চাইলে যারা ‘সালাম’ বলে এড়িয়ে যায় 
এবং যারা তাদের মনিবের জন্যে সিজদায় নত হয়ে আর দাড়িয়ে রাত 
কাটায় । (সূরা ২৫ আল ফুরকানঃ ৬৩-৬৪) 
ব্যাখ্যাঃ.অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা অহংকারী হয়না, যারা কুতর্ক করতে 
চায়, তারা তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েনা । তারা সিজদা করে এবং 
দাড়িয়ে রাত কাটায় । অর্থাৎ তারা রাত জেগে জেগে আল্লাহকে খুশি করার 
জন্যে নামায পড়ে । 
এছাড়া তারা মিথ্যা সাক্ষ্য দেয়না, কোনো বাজে জিনিসের পাশ দিয়ে পথ 
চলতে হলে ভদ্রলোকের মতো চলে যায় এবং তাদের প্রভুর আয়াত তাদের 
শুনানো হলে তারা অন্ধ বধির হয়ে থাকেনা (বরং তাতে তাদের ঈমান বৃদ্ধি 
পায়) । (সূরা ২৫ আল ফুরকানঃ ৭২-৭৩) 


Wwww.icsbook.info 


৭৮ কুরআন পড়ো জীবন গড়ো 


কোমল ব্যবহার করো 
U2 nyt ILIA Sint 


LL Aw PAE SADA CL sz A PAE 


তর্কে লিপ্ত হয়োনা । শয়তান তোমাকে উত্তেজিত করলে আল্লাহর আশ্রয় 
চাও । (সূরা ৭ আ'রাফঃ ১৯৯) 


আল কিতাবকে আঁকড়ে ধরো 
ELENA EG OT Le 
ৰ i >) AINE ILIE 


আমি এরূপ সংশোধনকামী লোকদের কর্মফল বিনষ্ট করিনা ৷ (সূরা ৭ 
আ'রাফঃ ১৭০) 


শব্দার্থঃ আল কিতাব- আল্লাহর কিতাব, আল কুরআন । আঁকড়ে ধরা- 
মেনে চলা, অনুসরণ করা । 


দলবদ্ধ থাকো, দলাদলি করোনা 


IHSISA LL MYL isi; 


দলাদলি করোনা । (সূরা ৩ আলে ইমরান ৪ ১০৩) 
ALA SLC 4 1) ৰব ৰ a 137 C১১ 


ADL a ন a ল= A িৰ 
£! zু A | esl VSR ad ES i 1 ied | { 


ESA Ed ai 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৭৯ 
তোমাদের প্রতি আল্লাহর অনুখহের কথা স্মরণ করো! তোমরা তো ছিলে 
পরস্পরের শত্রু । আল্লাহই তো তোমাদের হৃদয়গুলোকে (এক রশিতে) 
জুড়ে দিয়েছেন । ফলে, তার অনুখহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। 
(সূরা ৩ আলে ইমরান £ ১০৩) 


Gl \5 UES CDI NWIILY SSIS 


— + ea Ce 
তোমরা এ লোকদের মতো হয়োনা, যারা (এক নবীর উন্মত হয়েও) 
বিভিন্ন দলে ভাগ হয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে এবং সুস্পষ্ট পথনির্দেশ 
আসার পরও তারা বিবাদে লিপ্ত হয়েছে। এই ধরনের লোকদের জন্যে 
রয়েছে মহা শাস্তি । (সূরা ৩ আলে ইমরান 8 ১০৫) 
adi 3ST NESSi HC 


EES TEL EAE EC 
আল্লাহ এসব লোকদেরই ভালোবাসেন, যারা এমন সুসংগঠিত হয়ে 
আল্লাহর পথে লড়াই করে, যেনো সীসা গলিয়ে ঢালাই করা এক 
মজবুত প্রাচীর । (সূরা ৬১ আস সফ £ঃ ৪) 

ব্যাখ্যাঃ উপরের কয়েকটি আয়াত মুসলিম উম্মতের জন্যে খুবই 
গুরুত্বপূর্ণ । আয়াতগুলো থেকে আমরা কয়েকটি অবশ্য করণীয় নির্দেশ 
পেয়েছি । সেগুলো হলো, মুসলমানদেরকে $ 

১. আল্লাহ্র রজ্জু আঁকড়ে ধরতে হবে । ‘আল্লাহর রজ্জব’ মানে- আল্লাহর 
কিতাব আল কুরআন বা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা । আর আঁকড়ে ধরা 
মানে- একতাবদ্ধ হওয়া । অর্থাৎ মুসলমানদেরকে কুরআন কেন্দ্রিক একতাবদ্ধ 
বা দলবদ্ধ হতে হবে। 

২. মুসলমানরা আল্লাহর দীন নিয়ে বা দীন থেকে সরে গিয়ে 
দলাদলিতে লিপ্ত হবেনা ৷ 

৩. ঈমান হলো ভ্রাতৃত্বের বন্ধন । প্রত্যেক মুমিন প্রত্যেক মুমিনের ভাই । 


হৃদয়ের মাঝে ভ্রাতৃত্বের এই বন্ধনকে মজবুত করতে হবে । 
Wwww.icsbook.info 


adh 


৮০ কুরআন পড়ো জীবন গড়ো 

8. আল্লাহর কিতাব বর্তমান থাকা সত্ত্বেও এ থেকে সরে গিয়ে বিভিন্ন 
মতবাদকে কেন্দ করে ভাগ ভাগ হয়ে যাওয়া লোকদেরকে আল্লাহ্‌ কঠিন 
শাস্তি প্রদান করবেন । 

৫. আল্লাহর প্রিয় মুসলিম তারাই, যারা সীসা গলিয়ে নির্মাণ করা 
মজবুত প্রাচীর মতো সুশৃংখল ও সুসংগঠিত থেকে আল্লাহর দীনের প্রতিষ্ঠা ও 
প্রতিরক্ষার জন্যে লড়াই করতে থাকে । তাই এসো, আমরা সবাই মিলেঃ 

দীনের পথে জামাত গড়ি, 
খোদার রাহে লড়াই করি । 


উহ ছল যক! 


TER 0: ra a Ke NEE 
FEU NESS 1544259 534, 


তোমরাই সর্বোত্তম উশ্মাহ। তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে 
মানুষের কল্যাণের জন্যে । তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দাও 
এবং মন্দ কাজ থেকে বিরত রাখো আর আল্লাহর প্রতি রাখো অবিচল 
আস্থা । (সূরা ৩ আলে ইমরান ৪ ১১০) 


SENOS Ais 
Ce OLS lo-+ 22 225 33 al OT AE 
OA aR ENG 

তোমাদের মাঝে অবশ্যি এমন একদল লোক থাকতে হবে, যারা 
মানুষকে অবিরাম কল্যাণের পথে ডাকবে, ভালো কাজের নির্দেশ দেবে 
এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে । আর এসব লোকেরাই হবে 


সফলকাম । (সূরা ৩ আলে ইমরান 8 ১০৪) 
ব্যাখ্যাঃ এ আয়াতগুলো থেকে জানা গেলো, আল্লাহ তা'আলা 
মুসলমানদেরকে পাঠিয়েছেন বিশ্ববাসীর নেতৃত্ব দেয়ার জন্যে । এ জন্যে 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৮১ 

তাদেরকে তিনটি বড় বড় দায়িত্ব দেয়া হয়েছে $ 

১. মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী 
জীবন যাপন করতে বলবে । 

২. ভালো কাজের নির্দেশ দেবে। 

৩. মন্দ কাজ থেকে বিরত রাখবে । 

নির্দেশ দেয়া এবং বিরত রাখার জন্যে প্রয়োজন সামাজিক ও রাষ্ট্রীয় 
সক্ষমতা । তাই স্বাভাবিকভাবেই কুরআনের অনুসারীদেরকে সামাজিক ও 
রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করার জন্যে প্রাণান্তকর সংগ্বাম করা উচিত । 


ee Es BEE 
JF LUDLAI AO AVS AS 252 

SEALANTS 
অতএব, আল্লাহর অবতীর্ণ আইন অনুযায়ী তাদের মাঝে ফায়সালা 


করো। তোমার কাছে যে সত্য এসেছে, তা উপেক্ষা করে তাদের 
খেয়াল-বুশি অনুযায়ী সিদ্ধান্ত নিয়োনা । (সূরা ৫ আল মায়িদা £ ৪৮) 


SENT MES EES 3 


কাফির সেরা ৫ আল মদ: 88) 
nt) FED) Ue BIC sr SL Af pd ALS Z AZ SE 
Ed 


- G5 sir en 
তুমি যদি তাদের মাঝে বিচার করো, তবে ন্যায় বিচার করবে । আল্লাহ্‌ 
ন্যায় বিচারকদের ভালোবাসেন । (সূরা ৫ আল মায়িদা £ ৪২) 

ব্যাখ্যাঃ মুসলমানরা যেখানে বিচার ফায়সালা করার কর্তৃত্ব লাভ করে, 
সেখানে তাদেরকে অবশ্যি আল্লাহর অবতীর্ণ আইন ও বিধান মতো বিচার 


ক্মাজড Wwww.icsbook.info 


৮২ কুরআন পড়ো জীবন গড়ো 

ফায়সালা করতে হবে ৷ যারা আল্লাহর আইনের ভিত্তিতে বিচার না করে 
মানব রচিত আইনে বিচার করে, তারা কাফির । এই সূরারই ৪৫ এবং ৪৭ 
আয়াতে তাদেরকে যালিম এবং ফাসিকও বলা হয়েছে। উপরের 
আয়াতগুলোতে আমরা দুটি নির্দেশ পাই । প্রথম নির্দেশ হলো, বিচার করতে 
হবে আল্লাহর আইনে । আর দ্বিতীয় নির্দেশ হলো, ন্যায় বিচার করতে হবে। 
এই দুটি নির্দেশ বাস্তবায়ন করার জন্যে মুসলমানদের উপর ফরয হলো 
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা । 


পৃথিবীতে অশান্তির কারণ কি? 
EY ্: Le £ Ee 73) ন 4) LAA s 
sles ce EE od St EE 


Alt ord 


OBS ST ) 


স্থলে-জলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কৃতকর্মের দরুণ । এর কিছু 
স্বাদ তাদের আস্বাদন করানো হয়, যাতে করে ভারা এই অশাতস্তি ও: 
a lS EA NE Rb LIE 


HE CEE IEE GPL Oe p {RC 
AL OA APLC A A 


তোমাদের উপর যে বিপদই আসে, তা আসে তোমাদের কৃতকর্মের 
কারণে, আর অনেক অপরাধ তো আল্লাহ মাফই করে দেন। (সূরা ৪২ 
আশ শূরা £ঃ ৩০) 

ব্যাখ্যাঃ পৃথিবীতে যতো অশাস্তি সৃষ্টি হয়, তা হয় দুটি মৌলিক 
কারণে । সেগুলো $ 

১. নৈতিক ও আদর্শিক অধঃপতন, 

২. প্রাকৃতিক পরিবেশ দূষণ । 

এই দুই কারণই সৃষ্টি করেছে মানুষ । এ দুটি অধঃপতনের কারণেই 
পৃথিবীতে সৃষ্টি হয়েছে যাবতীয় বিপদ, বিপর্যয় ও অশাস্তি। এ থেকে 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৮৩ 


মুক্তি পেতে হলে মানুষকে ফিরে যেতে হবে আল্লাহর বিধান ও রসূলের 
আদর্শের দিকে। রসূলের আদর্শের ভিত্তিতে উন্নত নৈতিক চরিত্রের 
অধিকারী হতে হবে এবং পৃথিবীর পরিবেশকে সাজাতে হবে আল্লাহ্‌ প্রদত্ত 
মূলনীতির আলোকে । তবেই পৃথিবীতে নেমে আসবে সুখ ও শাস্তির 
ফরুধারা । 


EE 


EE EN EGET EF st CU 
জন্যে । (সূরা ৩৫ ফাতির ঃ ১৮) 

MEALS ISIS IL ELA IG 
EEE REO NS GS TEETE 


এ ব্যক্তি অবশ্যি ব্যর্থ হয়েছে, যে আত্মশুদ্ধিতার পথকে দাবিয়ে 
রেখেছে। (সূরা ৯১ আশ শামস ৪ ৯-১০) 


যে ব্যবসায় লোকসান নেই 


RE AB L AL 


G 2aiilest. 2 Hy a (5 
AMSA EAE 

যারা আল্লাহ্‌র কিতাব গাঠ কয়ে জৰাত কালিয় করে খর আরার 

দেয়া অনুখহরাজি থেকে দান করে গোপনে ও প্রকাশ্যে, তারা অবশ্যি 


এমন এক ব্যবসায়ের প্রত্যাশা করে, যাতে কখনো লোকসান হবেনা । 
(সূরা ৩৫ ফাতির £ ২৯) 


Wwww.icsbook.info 


৮৪ কুরআন পড়ো জীবন গড়ো 
উপদেশ দিয়ে চলো 
RY HE EEE Z 0 SEINE “<5 
উপদেশ দিতে থাকো । কারণ উপদেশ মুমিনদের উপকার করে। (সূরা 
৫১ যারিয়াত £ ৫৫) 


SE 


E12 SEE UE ET 
4 asi 7S ত! oli, 
CGB EEL EN. CON RE 

> 


উপদেশ দিয়ে যাও । তুমি তো কেবল উপদেশ দাতাই । বল প্রয়োগ ' 
করে উপদেশ মান্য করানো তোমার দায়িত্ব নয় । তবে যে উপদেশ 
থেকে মুখ ফিরিয়ে নেবে এবং অমান্য করে চলবে, তাকে আল্লাহ প্রদান 
করবেন মহা শাস্তি । ওদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে আর 
তাদের হিসাব নেয়া আমারই দায়িত্ব । (সূরা গাশীয়া £ ২১-২৬) 


পরকাল পাবার সংকল্প করো 


Ni A Cis EEE 


যে দুনিয়ার EEE 0 TE NETO 
দিয়ে থাকি । আর যে সংকল্প করে পরকালের পুরস্কার পাবার, তাকে 
আমি পরকালের পুরস্কারই দিয়ে থাকি । ( আলে ইমরান £ ১৪৫) 


Eh EIDE SY sa 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৮৫ 
Li SEN OE ROMO SBS 
EOI INS ICS M2 32 
যে পরকালের ফসল পাবার সংকল্প করে, আমি তার কৃষিতে প্রবৃদ্ধি 
দান করি। আর দুনিয়ার ফসল পাওয়াই যার সংকল্প, তাকে আমি 
এখান থেকেই দিয়ে থাকি, পরকালে তার কোনো অংশ নেই । (সূরা ৪২ 
আশ শূরা 8 ২০) 
ব্যাখ্যাঃ মানুষের জীবনে সংকল্পটাই আসল । যে কোনো কাজের ফল 
লাভ করা নির্ভর করে সংকল্পের উপর । মানুষ যে জিনিস পাবার সংকল্প করে, 
সে তার প্রচেষ্টাও সে জিনিস পাবার জন্যেই নিয়োগ করে। অর্থাৎ কোনো 
কিছু পাবার জন্যে বা লাভ করার জন্যে দুটি জিনিস প্রয়োজন $ 
এক. সংকল্প, 


দুই. প্রচেষ্টা । 


যে দুনিযার সামগ্ৰী অর্জন করার সংকল্প করে, তার প্রচেষ্টাও সে নিয়োগ 
করে তার সংকল্লের সামগ্রী অর্জন করার জন্যেই । আর যে পরকালে আল্লাহর 
পুরস্কার পাবার সংকল্প করে, সে তার প্রচেষ্টাও নিয়োগ করে আল্লাহর পুরস্কার 
লাভের জন্যেই । মানুষ সংকল্লের ভিত্তিতেই আল্লাহর নিকট থেকে ফল লাভ 
করবে। তাই এসো আমরা পরকালের পুরস্কার লাভের সংকল্প নিয়ে কাজ 
করি। আর আমাদের সমস্ত প্রচেষ্টা নিয়োজিত হোক পরকালের সাফল্য 
অর্জনের লক্ষ্যে । 


OF LHLNOGA LL NOIL ALIN GI4 UST 
E3530 AMISH SL ANGIE Si 
BSD TiN FG Es 


Wwww.icsbook.info 


৮৬ কুরআন পড়ো জীবন গড়ো 


মুমিনরা হয়ে থাকে বার বার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, তার 
ইবাদতকারী, তার প্রশংসাকারী, তাঁর জন্য রুকুকারী, সিজদাকারী, 
ভালো কাজের আদেশকারী, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর 
নির্ধারিত সীমার হিফাযতকারী। হে নবী, এই মুমিনদের (জান্নাতের) 
সুসংবাদ দাও । (সূরা ৯ আততাওবাঃ ১১২) 


OE SEs Ba) CE 


অবশ্যি মুমিনরা একে অপরের ভাই । (সূরা ৪৯ হুজুরাতঃ ১০) 


HDI ELAS EID SSA 
LOSS PII BILAL I 
Cyt Ee A LE | OE Be ot EA EEC 
ENING Ls MOS 3s $5 

Bes EE EEE 


আর মুমিন ছেলে ও মেয়েরা একে অপরের সাহায্যকারী । তারা ভালো 
কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে বিরত রাখে, সালাত কায়েম 
করে, যাকাত দেয় আর আল্লাহ ও তাঁর রসূলের হুকুম মেনে চলে ৷ হ্যা, 
এরাই তারা, যাদের প্রতি আশ্লাহ অচিরেই রহমত নাযিল করবেন। 
(সূরা ৯ আত তাওবাঃ ৭১) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৮৭ 


মুমিনদের অভিভাবক আল্লাহ্‌ 
C2 HO si NE 4 


LDA IE 
যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক । তিনি তাদের অন্ধকার 
থেকে আলোতে নিয়ে আসেন । (সূরা ২ আল বাকারাঃ ২৫৭) 

মুমিনরা আল্লাহর সাহায্য পাবে 
EEE 2 SCE Es GC RAS EE SR SE | 
ol P55 LSS ssi 
C4 HEE TI EEE 0 ELLIE 


PRN MEE AVES DA 
YSN Sd asa 


অবশ্যি আমি পৃথিবীর জীবনে আমার রসূ'শ ও ঈমানদার লোকদের 
সাহায্য করি আর সেদিনও তাদের সাহায্য করবো, যেদিন সাক্ষীরা 
সাক্ষ্য দিতে দাড়াবে, যেদিন যালিমদের কোনো ওজর কাজে 
আসবেনা, বরং তাদের উপর পড়বে অভিশাপ । আর তাদের জন্যে 
lio SES SOU 


* 1) 2 AA a Ee z EES 
EEE FE + OES 


আল্লাহর সাহায্য পাবার শর্ত 
APs 1 2 AACE ATALANTA 
ALE MST AISNE ANG PI MEL 


RE AE “1 হু 1 
পে 2 


Wwww.icsbook.info 


৮৮ কুরআন পড়ো জীবন গড়ো 
হে ঈমানদার লোকেরা! তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনিও 
তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের কদমকে মজবুত রাখবেন । 
(সূরা ৪৭ মুহাম্মদঃ ৭) 

ব্যাখ্যাঃ আল্লাহকে সাহায্য করা মানে- আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা 
প্রতিষ্ঠার জন্যে জান-মাল দিয়ে জিহাদ ও সংগ্রাম করা । যারা আল্লাহর দীন 
প্রতিষ্ঠার জন্যে চেষ্টা সংগ্রাম করে, তাদেরকেই আল্লাহ নিজের সাহায্যকারী 
হিসেবে গ্রহণ করেন এবং তাদেরকে সাহায্য করেন । কুরআনে সূরা আস 
সফে আল্লাহ মুমিনদের বলেছেনঃ তোমরা আল্লাহর সাহায্যকারী হও ।' 


LEN GM A Wc; 
Gy bys SELIG HILLS 

SING 
মুমিন পুরুষ ও মহিলাদের আল্লাহ্‌ প্রতিশ্র্তি দিচ্ছেন, তিনি তাদের 
জান্নাত দান করবেন, যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবহমান থাকবে । 
সেখানে থাকবে তারা চিরকাল । এই চিরসবুজ জানাতে তাদের জন্যে 


থাকবে পবিত্র সুরম্য প্রাসাদ । আর তারা লাভ করবে আল্লৃহার সন্তুস্টি, 
যা সবচেয়ে বড় পাওনা । (সূরা ৯ আত তাওবাঃ ৭২) 


a ) ZL ENA a2, An) 

“2D NLS lal SS) 
রথ A LA. a 4 is Cd 2 4 

a Ws ts 2 o-—~- 2 lu 


es 


_— 22> 7 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৮৯ 
যারা ঈমান এনেছে এবং ‘আমলে সালেহ’ করেছে, তাদের জন্যে 
রয়েছে নিয়ামতে ভরা জানাাত । চিরকাল থাকবে তারা সেখানে । এটা 
আল্লাহর পাকা ওয়াদা । (সূরা ৩১ লুকমানঃ ৮-৯) 


/ রণ Ea AEE Hie bE EES ed 
EEN 
যে মুমিন আমলে সালেহ করবে, সে ছেলে হোক বা মেয়ে, আমি 
অবশ্যি তাকে পবিত্র জীবন যাপন করাবো । (সূরা ১৬ আন নহলঃ ৯৭) 
MA 2s AGG 
5 CATIA L 
যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহ রহমান তাদের 
জন্যে মানুষের অস্তরে মহব্বত সৃষ্টি করে দেবেন । (সূরা মরিয়ম £ ৯৬) 
শব্দার্থ ঃ আমলে সালেহ- সুন্দর কাজ, ভালো কাজ, পরিশুদ্ধ কাজ, 
সংশোধনমূলক কাজ, সংস্কারমূলক কাজ, পূর্ণ মানের পূণ্য কাজ, সমঝোতা 
ও মধ্যপন্থার কাজ । 


A 


EON EA ONES 
ULV LEGS Io pl 
ভূখন্ডের লোকেরা যদি ঈমান আনতো এবং আনুহাকে ভয় করে 


চলতো, তাহলে আমি অবশ্যি তাদের জন্যে আসমান ও যমীনের 
প্রাচূর্যের দুয়ার খুলে দিতাম । (সূরা ৭ আ'রাফঃ ৯৬) 


ve\ 


Wwww.icsbook.info 


৯০ কুরআন পড়ো জীবন গড়ো 


NG ie E554 ES YH SNS 

Ee reg N55 1 ns W- 5547 A 
শুনো, যারা আল্লাহর অলী তাদের কোনো ভয়ও নেই আর মনোকষ্টও 
নেই । তারা হলো এসব লোক, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় 
করে চলে । (সূরা ১০ ইউনুস £ ৬২-৬৩) 


ETE tte EL BLEWNESNL 
Sh; \— a F244 Css nteiacs 
CSM ahi Cis" 


হে মানুষ! তোমাদের আমি একজন পুরুষ ও একজন নারী থেকে 
সৃষ্টি করেছি আর তোমাদের সাজিয়েছি জাতি ও গোত্ররূপে, 
যেনো তোমরা একে অপরকে চিনতে পারো । তবে তোমাদের মাঝে 
সবচেয়ে সম্মানিত হলো সে, যে সবচে’ বেশি আল্লাহভীরু । (সূরা ৪৯ 
হুজুরাতঃ ১৩) 


আল্লাহর সম্ভুষ্টিকে জীবনোদ্েশ্য বানাও 


A DLE 72 


EEE ALI ees sD wf [0 CBr» 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৯১ 
আল্লাহর রসূল মুহাম্মদ এবং তার সাথি মুমিনরা কাফিরদের বিরুদ্ধে 
কঠোর আর নিজেদের মাঝে একে অপরের প্রতি দয়াশীল ৷ তুমি 
দেখছো, তারা রুকু ও সিজদায় অবনত হয়ে সন্ধান করছে আল্লাহর 
অনুখহ আর সন্তুষ্টি । আল্লাহর প্রতি আনুগত্য ও বিনয়ের ফলে তাদের 
মুখাবয়ব হয়ে আছে জ্যোতির্ময় । (সূরা ৪৮ আল ফাতাহঃ ২৯) 


মুমিনের জান মাল আল্লাহর 


EES NL HE) 
Ses stints 
OME GILL LS at is 2 
আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন 
জানাতের বিনিময়ে । তারা আল্লাহর পথে লড়ে এবং মরে ও মারে। 
(সূরা ৯ আত তাওবাঃ ১১১) 
ব্যাখ্যাঃ আল্লাহ তো সব মানুষেরই জান মালের মালিক । কিন্তু যারা ঈমান 
আনে তারা ঈমান এনে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়। এ চুক্তি অনুযায়ী 
আল্লাহ তাদের জান মাল কিনে নেন এবং এর বিনিময়ে তিনি তাদেরকে 
জ্ঞানাত দান করবেন । আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়ে তা মুমিনের 
কাছেই আমানত রাখেন যে ব্যক্তি আল্লাহর এই আমানত আল্লাহর ইচ্ছা 
মাফিক কাজে লাগায়, সে চুক্তি অনুযায়ী পরকালে জান্নাত লাভ করবে । এই 


চুক্তির দাবি হলো আল্লার পথে লড়াই করে যাওয়া । 
মানুষকে আল্লাহর দিকে ডাকো 
J / ALL AA ৰ AL AMAA 2 
dG DUNS I SCE ES SS 


Ors EI UES KS Ions 


পপ 


Wwww.icsbook.info 


৯২ কুরআন পড়ো জীবন গড়ো 


এ ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে মানুষকে 
আল্লাহর দিকে ডাকে, নিজে শুদ্ধ-সংশোধন হয় আর বলেঃ আমি 
একজন মুসলিম- আল্লাহর অনুগত দাস । (সূরা ৪১ হামীম আস 
সাজদাঃ ৩৩) 
SEMAN EDF LSE 
ALLEN 
তোমার প্রভুর পথে মানুষকে ডাকো হিকমত ও উত্তম উপদেশের 
সাথে । (সূরা ১৬ আন নহলঃ ১২৫) 

ব্যাখ্যাঃ এই দুটি আয়াত থেকে পরিষ্কার হলোঃ 

১. মানুষকে আল্লাহর দিকে ডাকা বা দাওয়াত দেয়া আল্লাহর নির্দেশ । 
এ কাজ মুমিনের জন্যে অপরিহার্য-ফরয । 

২. সর্বোত্তম কথা হলো, মানুষকে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করার 
এবং আল্লাহর বিধান মতো জীবন যাপন করার আহবান জানানো । 

৩. মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে হিকমত বা কৌশলের সাথে। 
অর্থাৎ পরিবেশ ও বক্তব্য মোক্ষম ও যুক্তি সংগত হতে হবে। 

8৪. ডাকতে হবে উত্তম উপদেশের মাধ্যমে ৷ অর্থাৎ কথায় শুধু যুক্তি 
থাকলেই চলবেনা, সেই সাথে কথা উপদেশমূলক, আবেদনমূলক ও 
মর্মস্পর্শী হতে হবে। শ্রোতা যেনো বুঝতে পারে, ইনি সত্যিই আমার কল্যাণ 
চান। 

৫. নিজেও আল্লাহর পথে চলতে হবে, নিজের শুদ্ধি ও সংশোধনের 
কাজ অবিরাম চালিয়ে যেতে হবে। অর্থাৎ নিজের আদর্শ চরিত্রও যেনো 
দাওয়াতের উপকরণ হিসেবে কাজ করে । 

৬. নিজেকে গৌরবের সাথে মুসলিম হিসেবে পেশ করতে হবে। 


নবী আল্লাহর দিকে ডাকতেন 
ait SEE Et NONE SNEGE 
Eins EMA ASS S25 


Wwww.icsbook.info 


bE ৯৩ 
OE 6 DEE 4 FESS 
14 Me AES 


হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সত্যের সাক্ষী, সুসংবাদদাতা ও 
সতর্ককারী হিসেবে আর আল্লাহর নির্দেশে তার দিকে আহ্বানকারীও 
উজ্জ্বল প্রদীপ হিসেবে । সুসংবাদ দাও তোমার আহবান মান্যকারীদের, 
তাদের জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ । (সূরা ৩৩ 
আল আহ্যাবঃ 8৪8৫-৪৭) 


ব্যাখ্যাঃ এই ক’টি আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। যারা 
মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তারা যেনো নবীর অনুসরণ করে। 
তাদেরকে নবীর মতোঃ 

১. সত্যের সাক্ষী হতে হবে । মানে তার কাছে যে প্রকৃত সত্য জ্ঞান ও 
বিধান রয়েছে, তাকে তার প্রমাণ পেশ করতে হবে। 

২. এ সত্য গ্রহণ করলে যে বিরাট সাফল্য, কল্যাণ ও মুক্তি লাভ করা 
যাবে, সেই সুসংবাদ দিতে হবে। 

৩. এ সত্য অমান্য করলে যে ভয়াবহ পরিণতি হবে, সে ব্যাপারে সতর্ক 
করতে হবে । 

8. দাওয়াত ও আহ্বানের কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। 

: ৫. নিজেকে উজ্জ্বল প্রদীপের মতো হতে হবে । অর্থাৎ তুমি যে সত্য 
আদর্শের দিকে মানুষকে ডাকছো, তোমাকে সে আদর্শের মূর্ত প্রতীক ও 
উজ্জ্বল প্রদীপ হতে হবে । তোমাকে দেখেই যেনো মানুষ তোমার আদর্শকে 
চিনতে পারে এবং বুঝতে পারে তুমি সত্য সুন্দর ও কল্যাণের দিকে মানুষকে 
ডাকছো । তুমি যে সত্যের দিকে ডাকছো, তোমার আলোতেই যেনো মানুষ 
সে সত্যের পথে চলতে পারে । তোমার একজনের আলো যেনো ছড়িয়ে পড়ে 
সকলের কাছে। 


Wwww.icsbook.info 


৯৪ কুরআন পড়ো জীবন গড়ো 
করো অল্লাহর পথে 
EIA ales ISG L533 
> i) } hs bs LT ie EAE 
Edd Hr or CS 

তোমরা বেরিয়ে পড়ো হালকা এবং ভারী হয়ে আর আল্লাহর পথে 
জিহাদ করো অর্থ সম্পদ ও জান-প্রাণ দিয়ে । এটাই তোমাদের জন্যে 
উত্তম, যদি তোমরা জানতে! (সূরা ৯ আত তাওবা £ ৪১) 

ব্যাখ্যা $ ‘আল্লাহর পথে জিহাদ’ বলতে বুঝায়- আল্লাহর দীন 
প্রতিষ্ঠার জন্যে চেষ্টা, সংগ্রাম ও আন্দোলন করা । এটাকে সহজ্জ বাংলায় 
‘ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন’ বা ‘ইসলামী আন্দোলন’ বলা যায় । 


AD 


G23 135I45 133 25 AAG 
RCE Ee PE OES 
ISS EAA AED OA a N22 
যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ 
করেছে আর যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে-এরা সবাই 


প্রকৃত মুমিন । তাদের জন্যে রয়েছে ক্ষমা এবং উত্তম জীবিকা । (সূরা ৮ 
আল আনফাল £ ৭৪) 


AEE $i ~ SPE 2) ces 
কাফিরদের কথা মতো চলোনা, এই কুরআন নিয়ে তাদের বিরুদ্ধে 
বৃহত্তম জিহাদে ঝাঁপিয়ে পড়ো । (সূরা ২৫ আল ফুরকান £ ৫২) 


Eis TAs EN pe EG 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৯৫ 


হে নবী! কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের 
বিরুদ্ধে কঠোর হও । (সূরা আত তাওবা ৪ ৭৩, সূরা আত তাহ্রীম £ ৯) 


-$242 6243 ১১০-১5 
তোমরা আল্লাহর পথে জিহাদ করো, জিহাদের হক আদায় করে । (সূরা 
২২ আল হজ্জ £ ৭৮) 


_ CE Ie > tc SE ETE tet - 


GEE Fe eH 
আন কাবৃত £৬) 
EE OW CE ্ a et EA EA 


< Er re i 4S EE ep 5 
হে নবী! যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, তারা কখনো 
নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি পাবার 
জন্যে তোমার কাছে অনুমতি চায়না ৷ মুত্তাকীদের আল্লাহ ভালো করেই 
জানেন । (সূরা ৯ আত তাওবা £ঃ 8৪৪8) 


LA IL. A DAD 


D Sats OASIS AN 


আর তাদের বিরুদ্ধে লড়াই করে যাও যতোকচ্ষণ না ভ্রান্ত ব্যবস্থা নির্মূল 
হয়ে যায় এবং গোটা ব্যবস্থা আল্লাহর জন্যে নির্ধারিত হয়ে যায় । (সূরা 
৯ আনফাল ঃ ৩৯) 

ব্যাখ্যা £ আল্লাহর পথে জিহাদ বা ইসলামী আন্দোলনের অনেকগুলো 
স্তর রয়েছে। আত্মশুদ্ধি করা, মানুষকে আল্লাহর পথে আহবান করা, ভালো 
কাজের আদেশ করা, মন্দ কাজে বাধা দেয়া, এসব কাজে বাধা এলে বাধার 
মুকাবিলা করা এবং প্রয়োজন পড়লে সশস্ত্র লড়াই করা-এসবই আল্লাহর 


Wwww.icsbook.info 


৯৬ কুরআন পড়ো জীবন গড়ো 

পথে জিহাদের বিভিন্ন স্তর । মুনাফিক ছাড়া কোনো মুমিন এ জিহাদ থেকে 
অব্যাহতি চাইতে পারেনা যারা নিজেদের জান মাল নিয়োজিত করে 
জিহাদে অংশ নেয়, তারাই প্রকৃত মুমিন । যে জিহাদ করে, সেটা তার 
নিজের জন্যেই কল্যাণকর । এতে আল্লাহর কোনো লাভ নেই । 


eG 7a x a; LAL aA a BELL ss 
La EEC dA a 
- OASIS 

আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বলোনা । বরং তারা 


যত যা রা ত 
আল বাকারাঃ ১৫৪) 


MILLIE TEE e EE SEL 
O03, EES Rt 22 EAE it ( 


যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত মনে করোনা । মূলত তারা 
জীবিত, নিজেদের প্রভুর কাছ থেকে জীবিকা পায় প্রতিনিয়ত । (সূরা ৩ 
আলে ইমরানঃ ১৬৯) 

ব্যাখ্যাঃ ‘আল্লাহর পথে নিহত হওয়া’ মানে ‘শহীদ হওয়া’ । হাদীস 
থেকে জানা যায়, শহীদরা শহীদ হবার পর পরই জান্নাতে চলে যায় । 
সেখানে তারা সবুজ পাখির বেশে গোটা জান্নাত ঘুরে বেড়ায়, জান্নাতের 
সুস্বাদু ফলফলারি খেয়ে বেড়ায় । আর তারা নীড় বাধে আল্লাহর আরশের 
নিচে । সেখানে তারা আল্লাহকে বলেঃ পৃথিবীতে আমরা যাদের রেখে এসেছি 
তুমি তাদের জানিয়ে দাও, আমরা এখানে মহাসুখে আছি এবং ভোগ করছি 
তোমার সীমাহীন অনুগ্রহ রাজি । 


Wwww.icsbook.info 


কেউ কারো বোঝা বইবেনা 
SL / LER ARAL i" AN 
4955 55435 KAI 73) HAE CNT 
AD AA 
-s—M 5 


প্রত্যেক ব্যক্তি যা কিছু কামাই করে, সেজন্যে সে নিজেই দায়ী । কেউ 
Bo SiS A Tae be LEO ১৬৪) 


DRT BE ১ SEALE to oT 
EE 553 * E29 35455 eee LE 


et LE EER 
পথে চলে, সেটা তার জন্যেই ধ্বংসকর । কোনো বোঝা বহনকারী 
অপর কারো বোঝা বহন করবেনা । (সূরা ১৯ ইসরাঃ ১৫) 


ins Eee id AE OE 25 
তোমাদের প্রতিপালককে ডাকো কান্নাজড়্িত কণ্ঠে এবং চুপে চুপে । 
(সূরা ৭ আ'রাফঃ ৫৫) 

EE 2s IE ET RES EC MLGYS 


- lS AS ESD $3 


হে নবী! আমার দাসেরা তোমার কাছে যদি আমার কথা জানতে চায়, 
তাদের বলোঃ আমি তাদের কাছেই আছি । তারা যখন আমাকে ডাকে, 
আমি তাদের ডাকে সাড়া দিই । (সূরা ২ আল বাকারাঃ ১৮৬) 


ফর্মা-৭ 


Wwww.icsbook.info 


৯৮ কুরআন পড়ো জীবন গড়ো 


আল্লাহর ডপর ভরসা করো 


2 AA “DA AA AC A PAA 
যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট । (সূরা ৬৫ 
আত তালাকঃ ৩) 


এগুলো কেবল আল্লাহর জানা 
LL 3") AF 135% " AE SO) 2 i 3 A / se) 
SLE 2 Eee YS 25 eo i ৰ 34 


কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহই রাখেন বৃষ্টি তিনিই বর্ষণ করেন। 
মাতৃগর্ভে কি (গুণ বৈশিষ্টের সম্তান) আছে তা কেবল তিনিই জানেন। 
কেউই জানেনা আগামীকাল সে কী অর্জন করবে। এ কথাও কেউ 
জানেনা কোন্খানে হবে তার মৃত্যু । আল্লাহই সব জ্ঞানের উৎস, সব 
খবর তিনি রাখেন । (সূরা ৩১ লুকমানঃ ৩৪) 

ব্যাখ্যাঃ এই পীচটি জিনিসের ব্যাপারে মানুষের কোনো হাত নেই । 
এপ্তলো সম্পর্কে মানুষের জ্ঞান নেই । এগুলো আল্লাহই ঘটান । এগুলো কখন, 
কি রকম, কোথায় ও কিভাবে ঘটবে তা কেবল আল্লাহই জানেন । এগুলোর 
ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো । এগুলোর মন্দ পরিণাম থেকে আল্লাহর 
কাছে সাহায্য চাও । 


আল্লাহর কাছে আত্মসমপণ করো 
ORE 2 EEE 44> RE Not 
Rt) LAL + 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ৯৯ 
যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সে যদি হয় সৎকর্মশীল, তবে সে 
এক মজবুত আশ্রয়কে আঁকড়ে ধরলো । (সূরা ৩১ লুকমানঃ ২২) 
ELIE A ANOE LNA L HES 

EL RE HEA CS 
তার (ইব্রাহীমের) প্রভু যখন বললেন, আত্মসমর্পণ করো, তখন সে 
(ইব্রাহীম) বললোঃ আমি আল্লাহ রব্বুল আলামীনের প্রতি আত্মসমর্পণ 
করলাম । (সূরা ২ আল বাকারাঃ ১৩১) 


নেক আমলই কাজে আসবে 
REE ENTE 
Z 5 COS EE El EE TEE EBL 
SEIS CALC 


TERE OS TE EEE SNE BoE TET 
প্রভুর কাছে পুরস্কার পাবার জন্যে তো কেবল নেক আমলই কাজে 
লাগবে। আর নেক আমলই উত্তম প্রত্যাশার জিনিস । (সূরা ১৮ আল 
কাহাফঃ ৪৬) 


S$ L NE SELVES “| el bh 


SELLS tl 
হে ঈমানদার লোকেরা । তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার 
পরিজনকে দোযখের আগুন থেকে বাঁচাও । (সূরা ৬৬ আত তাহ্রীমঃ ৬) 


Wwww.icsbook.info 


পৃথিবীতে যারা একে অপরের বন্ধু, পরকালে তারা একে অপরের 
শত্রু হয়ে যাবে। তবে আল্লাহভীরুরা নয়, তারা পৃথিবীতে যেমন 
একে অপরের বন্ধু, পরকালেও একে অপরের বন্ধ থাকবে ৷ (সূরা ৪৩ 
যুখরুকঃ ৬৭) 


a / AL / a AON AS 23 oP ,L 
o—#2| ০০200) GDI 2Y 

Zul A 2 A 5 A a 
CELT ENS FADD SRD Ot IES 


A 


3h 


Ls টঃ Z. 
মুমিনরা যেন মুমিনদের ছাড়া কখনো কাফিরদেরকে নিজেদের বন্ধ ও 
সাথি না বানায় । এমনটি যে করবে, আল্লাহর সাথে তার কোনো 
সম্পর্ক নেই । (সূরা ৩ আলে ইমরানঃ ২৮) 


i Yr) NEA NAAN / aid NA 
J— se 525 Dy i EDS 
Ya AGS +1) £4) CII ENS ES 

EE EEE ME En Se 
আল্লাহ সেই মহান সত্তা, যার হাতে রয়েছে বিশ্ব জগতের কর্তৃত্ব । তিনি 
সবকিছুর উপর ক্ষমতাবান । তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, 
তোমাদের মাঝে কে উত্তম কাজ করে তা দেখার জন্যে । (সূরা ৬৭ আল 
মূলকঃ ১-২) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১০১ 


___* Le a t FE i le 
তারা তোমাকে প্রশ্ন করছেঃ জীবন কি? তুমি বলোঃ জীবন হলো 
আল্লাহর একটি নির্দেশ (C০৷n৭). আর এ সম্পর্কে তোমাদেরকে 
সামান্য জ্ঞানই দেয়া হয়েছে । (সূরা ১৭ ইসরা ৪ ৮৫) 


ELI LENS SAIS 
প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গৃহণ করতে হবে । (সূরা ২৯ আল 
আনকাবূতঃ ৫৭) 

EH AEN dc 
-ড5 45 2 37 জা E) 


তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের ধরবেই, কোনো মজবুত 
কেল্লাতেই তোমরা অবস্থান করোনা কেন? (সূরা 8৪ আন নিসাঃ ৭৮) 


কখন মরবে? 
Lh 8 heal a4) OS 4 
4 BOM uy oS 5 


£ 2 


কোনো ব্যক্তিই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারেনা । মৃত্যুর সময়টা 
লিখিত ও নির্ধারিত রয়েছে (সূরা ৩ আলে ইমরানঃ ১৪৫) 


Wwww.icsbook.info 


১০২ কুরআন পড়ো জীবন গড়ো 
আল্লাহর হুকুম অস ক্যাব স্ন খত 
SES LEE Et SR a EE 


EEL ne ১. fe BEE 42১25 

Eb SL Ot i Bc AE Me ies EVR Zz bs 

জান কবজ করার সময় ফেরেশতারা যখন তাদের মুখমন্ডল ও পিঠে 
আঘাত করতে থাকবে, তখন তাদের কী অবস্থা হবে! তাদের এই 
দূরাবস্থা তো এ কারণে হবে যে, তারা আল্লাহর অসম্ভুষ্টির পথে 
চলেছিল আর অপছন্দ করেছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করাকে। সে 
কারণে তাদের সব কাজ কর্ম ব্যর্থ হয়ে গেছে। (সূরা ৪৭ মুহাম্মদঃ২৭-২৮) 


আল্লাহর হুকুম পালনকারীদের মৃতু 
ALOE ECO 
EEE EE ba BE EEE NY 
EEA se 


EE HEE HET REE GE 
অবস্থায় ওফাত দান করতে আসবে, বলবেঃ আপনাদের প্রতি সালাম- 
শান্তি বর্ষিত হোক । আসুন, আপনারা জানাতে প্রবেশ করুন 
আপনাদের উত্তম কাজের বিনিময়ে । (সূরা ১৬ আন নহলঃ ৩২) 


EL SUK NE A "EES EEE EAN 
Et Eto AS > Al 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১০৩ 
যে ব্যক্তি (আল্লাহর দেয়া) সীমা লংঘন করেছে আর (আখিরাতের 
চেয়ে) দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, দোযখই হবে তার 
ঠিকানা । (সূরা ৭৯ নাযিয়াতঃ ৩৭-৩৯) 

ব্যাখ্যাঃ এখানে সংক্ষেপে বিরাট কথা বলা হয়েছে। দোযখে যাবার 
দুটি কারণ এখানে উল্লেখ করা হয়েছেঃ 

১. আল্লাহর দেয়া সীমা লংঘন করা, 

২. আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসা । 

আল্লাহর দেয়া সীমা লংঘন করা মানে- আল্লাহর হুকুম অমান্য করা, 
জীবন যাপনের জন্যে মহান আল্লাহ্‌ যে বিধি বিধান ও নিয়ম কানুন 
দিয়েছেন সেগুলো লংঘন করা । 

আর আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসা মানে- সে 
দুনিয়ার মোহে বিভোর ছিলো । আখিরাতকে সে ভুলে ছিলো । আখিরাত 
পাবার চেষ্টা সাধনা সে করেনি । তার সয়স্ত চেষ্টা সাধনা সে নিয়োজিত 
করেছিল দুনিয়া অর্জন করার জন্যে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হবার 
জন্যে । আখিরাতকে ভুলে থেকে দুনিয়াটাকে আঁকড়ে ধরবার চেষ্টা সাধনা 
করেছিল। 

এমন ব্যক্তি দোযখে যাবেনাতো কোথায় যাবে? এসব লোক কিয়ামতের 
দিন আল্লাহকে বলবে, হে আমাদের প্রভু! আপনি আমাদেরকে আরেকবার 
পৃথিবীতে পাঠান । আমরা কেবল আপনারই হুকুম পালন করবো, আপনার 
দেয়া পথনির্দেশ অনুযায়ী সৎ হয়ে জীবন যাপন করবো । সে সুযোগ আর 
তাদের দেয়া হবেনা । বলা হবে, তোমাদের কাছে তো আমার বাণী ও বাণী 
বাহকরা পৌছেছিল, তখন তো তোমরা মানোনি। 


ey il 5 Ee rE ls Es 
2 A ZL ~ A ot 
SN ed LEE SE 

আর যে ব্যক্তি একদিন তার প্রভুর সামনে দাড়াতে হবে বলে ভয়ে 


‘ছিলো এবং নিজের নফসকে খারাপ কামনা বাসনা থেকে বিরত 
য্বখেছিল, জান্নাতই হবে তার ঠিকানা । (সূরা ৭৯ নাযিয়াতঃ ৪০-৪১) 


Wwww.icsbook.info 


১০৪ কুরআন পড়ো জীবন গড়ো 


ব্যাখ্যাঃ প্রত্যেক মানুষকে হাশরের মাঠে আল্লাহর সামনে হিসাব 
দেয়ার জন্যে দাড়াতে হবে। সেদিনকার হিসাবে যে ব্যক্তি পৃথিবীতে 
আল্লাহর হুকুম অমান্যকারী বলে প্রমাণিত হবে, সে থাকবে কঠিন শাস্তির 
জাহান্নামে । আর যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর অনুগত দাস হয়ে জীবন 
যাপন করেছিল বলে প্রমাণিত হবে, সে থাকবে চিরসুখের জানাতে । এখানে 
জানাত লাভের দুটি উপায় বলা হয়েছেঃ 

১. হিসাব দেয়ার জন্যে আল্লাহর সামনে দাড়াতে হবে বলে ভয় করে 
চলা এবং 

২. নিজের নফসকে খারাপ কামনা বাসনা থেকে বিরত রাখা । 

সত্যিই মানুষ এ দুটি উপায়ে জানাত লাভ করতে পারে। কারণ, যে 
ব্যক্তি আল্লাহর সামনে হিসাব দেয়ার জন্যে উপস্থিত হতে হবে বলে ভয় 
পায়, সেতো কিছুতেই আল্লাহর হুকুম অমান্য করতে পারেনা । তার মনে তো 
সব সময় এ ভয় থাকে, আমার প্রভু যেনো আমার কোনো কাজে অসস্ভুষ্ট না 
হন, আমার কোনো কাজ যেনো আমার জান্নাতে যাবার পথে বাধা না হয়। 
এমন ব্যক্তিতো আল্লাহর হুকুম ও ইচ্ছার বিপরীত কোনো কামনা বাসনা 
পূরণ করতে পারেনা সেতো নিজের কামনা বাসনাকে আল্লাহর ইচ্ছার 
অনুগামী করে নেবে । আর এটাই তো জান্নাতে যাবার পথ । তাই এসো 
আমরা জান্নাতের পথে চলি । 


বাবা-মার সাথে জান্নাতে চলো 
AST 5 ext Ee ১০s 
I Tl 0 EP AEE RN ECS TE BONED ® 
LE Eli Se) - PE 2 & 5 


যারা ঈমান এনেছে, তাদের সনম্তানরাও যদি ঈমানের পথে তাদের 
পদাংক অনুসরণ করে, তবে তাদের সেই সন্তানদের আমি জান্নাতে 
তাদের সাথে একত্র করে দেবো কিন্তু তাদের আমলে কোনো প্রকার 
কমতি করবোনা । (সূরা ৫২ আততুরঃ ২১) 

ব্যাখ্যাঃ যারা সত্যিকার মুমিন, ঈমানের আদর্শে যারা জীবন যাপন 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১০৫ 


করে, তাদের ছেলে মেয়েরা যদি ঈমানের পথে তাদের অনুসরণ করে, তবে 
পরকালে তাদের জন্যে রয়েছে দারুণ খুশির খবর! খবরটা হলো, আল্লাহ 
পরকালে তাদের সম্ভানকে তাদের সাথে একত্রিত করে দেবেন জানাতে । তবে 
তাদের আমলের কমতি করবেননা । 

এটা মুমিনদের জন্যে বিরাট সুসংবাদ । বাবা-মা ও সন্তানরা যদি 
ঈমানের পথে চলে আর এ কারণে যদি তারা জান্নাত লাভ করতে পারে, তবে 
তাদের মধ্যে যে সবচে’ উচ্চ শ্রেণীর জায়নাত পাবে, অন্যরা সবাই সেই 
একই জান্নাতে যাবে। 

যেমন ধরো আবু বকর ৷ তিনি ঈমানের পথে চলেছেন তার মেয়ে 
আসমা ও আয়েশা এবং ছেলে আবদুর রহমানও ঈমানের পথে তার অনুসারী 
ছিলেন। আবু বকর তো জানাতে যাবেনই । আমরা আশা করি তিনি প্রথম 
শ্রেণীর জান্নাত পাবেন । এখন তার সম্তানরাও যদি ঈমানের পথে তাকে 
অনুসরণ করার কারণে জান্নাতে যেতে পারে এবং নিজেসের আমল অনুযায়ী 
যদি প্রথম শ্রেণীর জ্ঞান্নাত না-ও পায়, তবু পিতার সাথে একত্রিত করার 
জন্যে মহান আল্লাহ তাদেরকে পিতার ফার্স্ট ক্লাসে নিয়ে যাবেন । পিতাকে 
নিচে নামিয়ে আনবেননা । সেটা করলে তো পিতার আমলকে কমানো হয়ে 
যায়। অথচ আল্লাহ কারো আমল কমাবেননা । 


সপরিবারে জান্নাতে চলো 

s L a EO Py Eee ort Read or K: EET 2 

2 ) A R Lb > ্্‌ 74 i, 4 
CET A SEE 
a2OANLIM SAAR A PA ap A“ 
LAE PE LOA DAS Vd 

p MEEPS 
তাদের আবাস হবে চিরস্থায়ী জান্নাত । তাতে তারা প্রবেশ করবে । 
তাদের বাবা-মা, স্বামী, স্ত্রী ও সন্তান সন্ভুতির মধ্যে যারা সংশোধন 


হয়ে চলবে, তারাও তাদের সাথে সেখানে প্রবেশ করবে। আর 
ফেরেশতারা সবদিক থেকে আসবে তাদের অভ্যর্থনা জানাবার জন্যে । 


Wwww.icsbook.info 


১০৬ কুরআন পড়ো জ্গীবন পড়ো 
তারা এসে বলবেঃ আসসালামু আলাইকুম- আপনাদের উপর শাস্তি 
বর্ষিত হোক, কারণ আপনারা আল্লাহর পথে সবর করে এসেছেন। 
কতো উত্তম আপনাদের আখিরাতের এই আবাস । (সূরা ১৩ আর 
রা'আদঃ ২৩-২৪) 

ব্যাখ্যাঃ কোন্‌ লোকেরা চিরস্থায়ী জারাতের বাসিন্দা হবে, এই সূরার 
১৮ থেকে ২২ আয়াতে তাদের পরিচয় দেয়া হয়েছে । তাদের গুণ বৈশিষ্ট্য ও 
আচরণের উল্লেখ করে তাদের পরিচয় দেয়া হয়েছে বলা হয়েছেঃ 

১. তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। (আয়াতঃ ১৮) 

২. তারা রসূলের উপর অবতীর্ণ কিতাব আল কুরআনকে সত্য বলে 
জানে । (আয়াতঃ ১৯) 

৩. তারা উপদেশ গ্রহণ করে। (আয়াতঃ ১৯) 

8. তারা আল্লাহর সাথে করা অংগীকার পূরণ করে। (আয়াতঃ ২০) 

৫. তারা কখনো প্রতিশ্রুতি ভংগ করেনা । (আয়াতঃ ২০) 

৬. আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন, তারা তাদের 
সাথে সুসম্পর্ক রাখে । (আয়াতঃ ২১) 

৭. তারা তাদের মহান প্রভু আল্লাহর ভয়ে ভীত থাকে । (আয়াতঃ ২১) 

৮. তারা পরকালে খারাপ হিসাব নিকাশের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। 
(আয়াতঃ ২১) 

৯. তারা তাদের প্রভুর সত্তুষ্টি, লাভের জন্যে সবর অবলম্বন করে। 
(আয়াতঃ ২২) 

১০. তারা নামায কায়েম করে। (আয়াতঃ ২২) 

১১. তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে অর্থ দান করে। 
(আয়াতঃ ২২) 

১২. তারা ভালো দিয়ে মন্দের প্রতিকার করে। (আয়াতঃ ২২) 

এসো আমরাও সবাই মিলে এ কাজগুলো করি আর ঘরের সবাইকে 
নিয়ে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করি । 


Wwww.icsbook.info 


CBE Aino 244254 he 
প 7 Pd ন Bs 
-— 
আল্লাহ ততোক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেননা, 
যতোক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করে। 
(সূরা ১৩ আর রাআদঃ ১১) 

PE ONS ESE 
মানুষ যা চেষ্টা করে, তার বাইরে সে কিছু পাবেনা । (সূরা ৫৩ আন 
নাজমঃ ৩৯) 

EE Et Ee EE 

অচিরেই মানুষের চেষ্টা-সাধনার মূল্যায়ন করা হবে। (সূরা ৫৩ আন 
নাজমঃ ৪০) 


ES EEE A Ct PEPE TIPE fC 
MITEL IL GUS SUN Eb 
আর যে পরকালের সাফল্য লাভ করতে চায় এবং তা লাভের জন্যে 
সাধ্যানুযায়ী চেষ্টা করে, সে যদি মুমিন অবস্থায় এ চেষ্টা করে থাকে, 
তবে তার এ প্রচেষ্টা কবুল করা হবে । (সূরা ১৭ ইসরাঃ ১৯) 

ব্যাখ্যাঃ পরকালে সফলতা অর্জনের প্রধান শর্ত তিনটিঃ 

১. পরকালের সাফল্য অর্জনকে জীবনের মূল লক্ষ্য বানাতে হবে। 

২. মুমিন হতে হবে, ঈমানের পথে চলতে হবে । 

৩. নিজের পূর্ণ সাধ্য ও সামর্থ অনুযায়ী এ সাফল্য অর্জনের জন্যে চেষ্টা 
সাধনা চালিয়ে যেতে হবে। 


Wwww.icsbook.info 


১০৮ কুরআন পড়ো জীবন গড়ো 
জাহানাম থেকে বাচার উপায় কি? 
2 ais Lod a AB, HEA 72,1 
PLE >! ‘Halil SEE Uf BSC LS 
Aas AL ্ ৰ Zc A w AL A AA 
ahi ON ALS 4d Ls 2 
i PLT AL a LES 2 a পু aT 
EE a Po EE 
(as fi axndp “SH A 
হে ইমানদার লোকেরা! আমি কি তোমাদের এমন একটি ব্যবসায়ের 
খবর দেবো, যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? সেটা 
হলোঃ তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আনবে আর 
আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করবে । এটাই 


তোমাদের জন্যে কল্যাণের পথ যদি তোমরা জ্ঞান রাখো । (সূরা ৬১ 
আস সফঃ ১১) 


“5  / ALC wl er fo Sir AD 2 
Ai ETI IAA MNRAS 
CASE HANG A 2M 2 LA Ld BLanr 
Hl RNG HF ENB OEY GS 
E— ALLS EN Gl; 

GH DINE 24 MG 
দৌড়ে এসো তোমাদের প্রভুর ক্ষমার পথে আর সেই জান্নাতের পথে, 


যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত । এই জান্নাত তৈরি করে রাখা 
হয়েছে সেই সব আল্লাহভীরু লোকদের জন্যে, যারা স্বচ্ছল-অস্বচ্ছল 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১০৯ 
সব অবস্থায়ই আল্লাহর পথে অর্থ ব্যয় করে, রাগ নিয়ন্ত্রণ করে এবং 
মানুষের ভুল ক্রটি মাফ করে দেয়। আল্লাহ এসব পরোপকারীদের খুবই 
ভালবাসেন । (সূরা ৩ আলে ইমরানঃ ১৩৩-১৩৪) 


যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্যে আখিরাতের আবাসই উত্তম । 
তোমরা কি বিবেক খাটিয়ে দেখতে পারনা? (সূরা ৭ আ'রাফঃ ১৬৯) 


দু'আ করো আল্লাহর কাছে 


Al A 


AD KS ত 2 > tl —S 


আমার প্রভু! আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো । 
CN ১১৮) 


ও AD E07! SS ri i ty 1G Ve 
a EOL 
আর আমাদের মৃত্যু দিও তোমার অনুগত অবস্থায় । (সূরা আ'রাফঃ ১২৬) 

ন %. PAA AL j / dL 
3 2১৩% AL LRDCIINGK Eft 
RE Eo ETS EEE HB: 
প্রভু! আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ 
দান করো আর দোযখের শাস্তি থেকে আমাদের বাচাও । (সূরা ২ আল 
" বাকারাঃ ২০১) 


Wwww.icsbook.info 


১১০ কুরআন পড়ো জীবন গড়ো 
ACTA ASIP SEAT CA EAT ESA ES Ae 
- 2 aE Sp SE ‘0 
আমাদের মালিক! আমরা নিজেদের প্রতি যুল্‌ম করেছি। এখন তুমি 
যদি আমাদের ক্ষমা না করো, দয়া না করো, তবে তো আমরা ধ্বংস 
হয়ে যাবো । (সূরা ৭ আ'রাফঃ ২৩) 
GAL oS EIS BLY: 
আমার প্রভু! আমাকে জ্ঞানবুদ্ধি দান করো আর আমাকে সতলোকদের 
KU bios OE MAAS 
PE BLES LENS PIF EE"  PE 
Ae A irr Ber EF 
আমার প্রভু! আমাকে নামায কায়েমকারী বানাও এবং আমার 
সন্তানদেরকেও । প্রভু! আমার দু'আ কবুল করো । (সূরা ইব্রাহীয়ঃ ৪০) 
2 GS ESN S SII 
Losi 
প্রভু! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আমাকে, আমার বাবা-মাকে 
এবং সকল মুমিনকে মাফ করে দিও । (সূরা ১৪ ইব্রাহীমঃ ৪১) 
EBD EIRS Syd BLS 
AINA LA LD A A wld A eA A / 
আমার মালিক! আমার মন বড় করে দাও-- সাহস বাড়িয়ে দাও, 
আমার কাজ আমার জন্য সহজ করে দাও আর আমার ভাষার জড়তা 


দূর করে দাও, যেনো লোকেরা আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারে। 
(সূরা তোয়াহাঃ ২৫-২৮) 


Wwww.icsbook.info 


কুরআন পড়ো জীবন গড়ো ১১১ 
EEA Hr: LT To CoP Ed ty MEAD 


OHS EN AeA 


প্রভু! আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাদের কদমকে মজবুত 
করে দাও আর কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। (সূরা ২ 
আল বাকারাঃ ২৫০) 


Wwww.icsbook.info 


১১২ কুরআন পড়ো জীবন গড়ো 


ভরত লহ দিত এর 
Sa Rte LAs 


% নবীদের সংগ্রামী জীবন (১ম খত) 
নবীদের সংগ্রামী জীবন (২য় খঙ্ড) 
সুন্দর বলুন সুন্দর লিখুন 


CO) Kt) Co to) 
কং 0 


8৪৯১/১ মগবাজার ওয়ারলেস্‌ রেলগেইট, মগবাজার 
ঢাকা-১২১৭, ফোনঃ ৮৩১১২৯২ 


Wwww.icsbook.info 


_ লিখিত কয়েকটি বই 


মৌলিক রচনা || কিশোর ও যুবকদের জন্যে বই 
কুরজান পড়বেন কেন কিজাবে? | কুরআন পড়ো জীবন গড়ো 
কুরআনের সাথে পথ চলা হাদীস পড়ো জীবন গড়ো 
আল কুরজান আত্‌ তাফসির || সবার আগে নিজেকে গড়ো 
সরান বার প ও তিনি || এসো জানি নবীর বাণী 
আল কুরআন : কি ও কেন? || এসো এক আল্লাহর দাসত্‌ করি 
জাল কুরআন: বিশ্বের সেরা বিন্বয় | এসো চলি আন্লাহর পথে 
জানার জন্য কুরআন যাক ছন্য বুৰান এসো নামায পড়ি 
# 
সাচ বস লে নার || সুন্দর বলুন সুন্দর লিখুন 
নৰীদের সংগ্রাহী জীবন || উঠো সবে ফুটে ফুল (ছড়া) 
বিশ্বনযীর শ্রেষ্ঠ জীবন || মাতৃছায়ার বাংলাদেশ (ছড়া) 
আদর্শ নেতা মুহাত্বদ সা. ৷ বসন্তের দাগ (গল্প) 


আপনার চেষ্টার লক্ষ দনিয়া না আখিরাত? ৷ রৃস্লুন্লাহ্র বিচাৰ ব্যবস্থা 
মুসলিম সমাজে ধচলিত ১০১ চুল ৷৷ যুগ জিজ্ঞাসার জবাব 


ইসলায়ী সমাজ নির্মাণে নারীর কাজ | ইসলামী রর ও সংবিধান 
শাহাদাত জনিৰ্বাণ জীবন | নাৰী অধিকার বিহান্তি ও ইসলাম 
ইসদাৰী জাবোলন : সবরের পথ | ভোতাএ আরো অনেক বই 


বিধৰ হে বিপ্ৰ (কৰিৱা) | ও আকে 


৯১/১ 
১৫৩ #২২২৯ 


E-mail : Shotabdiprom yahoo.com 


ডীন ৱাসায়েল৷ ও মাসায়েল ১ম খণ্ড (এবং অন্যান্য খং) 


